কন্ম-যোগ । 


স্বামী বিবেকানন্দ" 


চতুর্থ সংস্করণ 


আশ্বিন, ১৩১৮ । 


All Rights Reserved. ] | মূল্য &* আনা । 


কলিকাতা, 


১২. ১৩, নং গোপালচন্দ্র নিয়োগীর লেন, 
উদ্বোধন-কার্যালয় হইতে 
ব্রহ্মচারী কপিল কর্তৃক 

প্রকাশিত । 


Copy-righted by ১৬৪11 Brahmananda, 


President, Rambkrishna Math, Bclur, Howrah. 


কলিকাতা, 


৯১।২ মেছুয়াবাজার স্ট্রীট, 
“নববিভাকর যন্ত্রে 
শ্রীগোপালচন্দ্র নিয়োগী দ্বারা মুদ্রিত । 


অনুবাদকের নিত ন 


(তৃতীয় সংক্ষরণ 


প্রায় ৯ বৎসর পূর্ব্বে যখন স্বামী বক 
গ্রন্থের প্রথম অনুবাদ করি, তখন ধারণ! ছিল যে, আমেরিকান 
সংস্করণ থানিই উতকৃষ্টতর ; সুতরাং তদৰলম্বনেই অনুবাদ করিয়াছিলাম । 
দ্বিতীয় সংস্করণে আদ্যোপান্ত সংশোধনের ইচ্ছা থাকিলেও অন্তান্ত 
কাধ্যবশতঃ সময়াভাবে উহাতে হস্তক্ষেপ করিবার অবকাশ পাই নাই। 
অনেক [দিন ধ'রয়া তজ্ঞন্য উহা অমুদ্রিত অবস্থায় [ছিল। পরিশেষে 
পাঠকবগের আগ্রহাতিশয্যে উহা প্রায় সম্পূর্ণ অপরিবর্তিত ভাবেই 
পুনমুদ্রিত করা হয়। সম্প্রতি একটু অবকাশ পাইয়া মান্দ্রাজ সংস্করণের 
সহিত 1মলাইয়া দেখিলাম- মান্দ্রাজ সংস্করণে আমেরিকান সংস্করণ 
অপেক্ষ। এত অধিক নুতন বিষয় আছে যে, বগা যায় না। তন্মধ্যে 
দ্বিতীয় অধ্যায়ের মঞ্জানিব্বাণ তন্ত্র হইতে বিস্তৃত উদ্ধ তাংশ ও উহার উপর 
স্বামীজির মন্তব্যসমূহ এবং পঞ্চম অধ্যায়ের প্রারস্তে “প্রতীক” সম্বন্ধে 
সুদীর্ঘ আলোচনা বিশেষ উল্লেখযোগ্য । এত৩দ্যতীত এই ছুই সংস্করণের 
অনেক স্থলে এত পাঠাস্তর যে, অন্ুবাদককে বিশেষ সমস্তায় পড়িতে 
হয় । অগত্যা আমরা মান্দ্রারজী সংস্করণে প্রাপ্ত প্রায় সমুদয় অতিরিক্ত 
অংশগুলির অনুবাদ বর্তমান সংস্করণে সন্নিবেশিত করিলাম এবং 
পাঠাস্তর স্থলে উভয় সংস্করণের তুলনা করিয়া যেটা স্পষ্টতর বোধ হইল 
সেইটীরই অনুবাদ করিয়া দিলাম। এতদ্বতীত পুর্ববান্নবাদের ভ্রম 
বা ভাষার ক্রটিসমৃহ সাধ্যমত আগ্ঘোপ্রন্ত সংশোধন করিবার চেষ্টা 
পাইয়াছি। সুতরাং কন্ম-যোগের এই ৩য় সংস্করণকে প্রথম দুই 
স্করণ হইতে সম্পূর্ণ পুথক্‌ গ্রন্থ বলা যাইতে পারে। 
ইতি। 
কান্তিক ১৩১৬। বিনীতান্বাদকম্ত । 


স্ীঞ্পভ্জ 1 


বিষয়। 
কম্ধখ--চরিত্রের উপর ইহার প্রভাব 
স্ব স্ব কার্য্যক্ষেত্রে কেহই ছোট নহে 
কম্ম-রহস্ত 
কর্তব্য কি? | 
পরোপকারে কাহার উপকার 
অনাসক্তিই পূর্ণ আত্মত্যাগ 
মুক্তি 
কম্ম-যোগের আদশ 


পৃষ্ঠা । 


কম্মম-যোগশং 


ওম ভ্ঞ্খ্যান্স 1 


কন্ম-_চরিভ্রের উপর ইহার প্রভাব । 


কৰ্ম্ম শব্দটা সংস্কৃত ‘কৃ’ ধাতু হইতে সিদ্ধ ; ‘কৃ’ ধাতুর অর্থ 
“করা” ; যাহ! কিছু কর! হয়, তাহাই কর্ম্ম। এই শব্দটার আবার 
পারিভাষিক অর্থ “কন্মফল?। দার্শনিক ভাবে ব্যবহৃত হইলে কখন 
কখন উহার অর্থ হয়--সেই সকল ফল, পূর্বব কর্ম্ম যাহাদের 
কারণ। কিন্তু কন্মযোগে আমাদের “কন্ম” শব্দটা কেবল ‘কাৰ্য্য’ 
এই অর্থে ব্যবহার করিতে হইবে । সমুদয় মানবজাতির চরম 
লক্ষ্য- ভ্ভানলাভ । প্রাচ্যদর্শন আমাদের নিকটে এই এক মাত্র 
লক্ষ্য ব্যতীত অন্য কোনরূপ লক্ষ্যের কথা বলেন নাই। স্থখ 
মানুষের চরম লক্ষ্য নহে-_জ্ঞান। স্থখ, আনন্দ, এ সকলের 
ত শেষ হইয়া যায়। স্থখই চরম লক্ষ্য মনে করা মানুষের ভ্রম। 
জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই, তাহার কারণ, মানুষ 
অনজ্ঞের মত মনে করে, স্থখই আমাদের চরম লক্ষ্য | কালে মানুষ 
বুঝতে পারে, সে সুখের দিকে নয়, জ্ঞানের দিকে ক্রমাগত 
চলিয়াছে__ন্তবখ দুঃখ উভয়েই তাহার মহা শিক্ষক-_সে শুভ হইতে 
যেমন, অশুভ হইতেও তত্রপ, শিক্ষা পায়। স্থখ দুঃখ যেমন 
তাহার আত্মার উপর দিয়া চলিয়া যায়, অমনি তাহারা উহার 


২ কযা 


— ee Ca ea সর no আসি সিপিএ লাট নল ১ পিল পাল লা তি 


উপর নানাবিধ চিত্র রাখিয়া যায়, আর এই চিত্রসমষ্টি বা সংস্কার- 
সম্ির ফলকেই আমরা মানব-‘চরিত্র’ বলি । কোন ব্যক্তির চরিত্র 
লইয়া আলোচনা করিয়া দেখ, বুঝিবে-_উহা প্রকৃত পক্ষে তাহার 
মনের প্রবৃত্তি, মনের প্রবণতাসমূহের সমষ্টি-মাত্র। তুমি 
দেখিবে-__তাহার চরিব্রগঠনে সুখ দুঃখ উভয়ে সমান উপাদান ; 
তাহার চরিত্রকে এক বিশেষরূপ ছাঁচে ঢালিবার পক্ষে ভাল মন্দ 
উভয়েরই সমান অংশ আছে ; কোন কোন স্থলে বরং দুঃখ সুখ 
হইতে অধিক শিক্ষা দিয়াছে, দেখা যায়। জগতের সমুদয় মহা- 
পুরুষগণের চরিত্র আলোচনা করিলে দেখা যায়, অধিকাংশ স্থলে 
ছুঃখ সুখ অপেক্ষা তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে ।__দারিত্রা 
ধন হইতে অধিক শিক্ষা দিয়াছে, প্রশংসা হইতে নিন্দারূপ 
আঘাতই তাহাদের অভ্যন্তরীণ জ্ঞানাগ্নির প্রস্ফ,রণে অধিক পরি- 
মাণে সাহায্য করিয়াছে । 

এই জ্ঞান আবার মানুষের অন্তনিহিত । কোন জ্ঞানই বাহির 
হইতে আইসে না, সবই ভিতরে আমরা যে বলি, মানুষ 
জানে’, ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে 
হইবে--মাবিষ্কার করে ( 1)1509৬০9)। মানুষ যাহা ‘শিক্ষা’ 
করে, প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে। Discover 
শব্দের অর্থ অনন্ত জ্ঞান্তনর খনিস্বরূপ নিজ আত্মা হইতে 
আবরণ সরাইয়া লওয়া। আমর! বলি, নিউটন মাধ্যাকর্ষণ 
আবিষ্কার করিয়াছিলেন। উহা কি এক কোণে বসিয়া তাহার 
জন্য অপেক্ষা করিতেছিল ? না, উহ! তাহার নিজ মনেই অবস্থিত 


প্রথম অধ্যায় । ৩ 


ছিল। সময় আসিল, অমনি তিনি উহা দেখিতে পাইলেন। 
জগৎ যত প্রকার জ্ঞানলাভ করিয়াছে, সমুদয়ই মন হইতে । 
জগতের অনন্ত পুস্তকাগার তোমার মনে। বহিজ্জগ কেবল 
তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ--উপযোগী 
অবস্থাশ্বরূপ, কিন্তু সকল সময়েই তোমার নিজ। মনই তোমার 
অধায়নের বিষয় । আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক 
কারণ-স্বরূপ হইল, তখন তিনি নিজ মন অধ্যয়ন করিতে লাগি- 
লেন। তিনি তাহার মনের ভিতরকার পুর্বব হইতে অবস্থিত 
ভাবপরম্পরারূপ শৃঙ্খলগুলি পুনরায় আর এক ভাবে সাজাইতে 
লাগিলেন ; এবং উহাদের ভিতর আর একটা শৃঙ্খল আবিষ্কার 
করিলেন। উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। উহা 
আপেল অথবা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোন পদার্থে ছিল না। 
অতএব ব্যবহারিক বা পারমাথিক সমুদয় জ্ঞানই মানুষের মনে। 
অনেক স্থলেই উহার! আবিষ্কত (অনাবৃত) থাকে না, বরং আবৃত 
থাকে । যখন এই আবরণ অল্প অল্প করিয়া সরাইয়া লওয়া হয়, 
তখন আমর! বলি ‘আমর! শিক্ষা করিতেছি,” আর এই আবিষ্ষরণ- 
প্রক্রিয়া যতই চলিতে থাকে, ততই জ্ঞানের উন্নতি হইতে থাকে। 
যে পুরুষের এই আবরণ ক্রমশঃ উঠিয়া যাইতেছে, তিনি অপেক্ষা- 
কৃত জ্ঞানী ; যে ব্যক্তির আবরণ খুব বেশী, সে অজ্ঞান ; আর যে 
মানুষ হইতে উহা একেবারে চলিয়া গিয়াছে, তিনি সর্বজ্ঞ পুরুষ। 
প্রাচীন কালে অনেক সর্ববন্ঞ পুরুষ ছিলেন, আমার বিশ্বাস_এ 
কালেও অনেক হইবেন, আর আগামী যুগসমূহে অসংখ্য সর্বজ্ঞ 


& কম্ম-যোগ । 


a Pa aa" a oP Nea ne রি ee Noe সপ লী জপ সালা সও লা তা পাপা = 


এরি, এ সস ৯৫০৯১ 


পুরুষ জন্মাইবেন। যেমন একখণ্ড চকমকিতে অগ্নি অন্তনিহিত 
থাকে, তত্রপ জ্ঞান মনের মধোই রহিয়াছে, উদ্দীপক কারণটা 
ঘর্ণণ-স্বরূপে সেই অগ্নিকে প্রকাশ করিয়া দেয় । আমাদের সকল 
ভাব ও কাধ্যসন্বন্ষেও তদ্রপ ; যদি আমর! ধীরভাবে নিজেদের 
অন্তঃকরণকে অধ্যয়ন করি, তবে দেখিব, আমাদের হাসি কান্না, 
স্থখ দুঃখ, বর অভিসম্পাত, নিন্দা সুখ্যাতি সমুদয় গুলিই আমাদের 
মনের উপর বহির্জ্গতের আনেক ঘাতপ্রতিঘাত হইতে উৎপন্ন । 
উহাদের ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত; এই সমুদয় ঘাত- 
গুলিকে একত্রে “কর্ন বলে । আত্মার অভ্ন্তরস্থ অগ্নিকে বাহির 
করিবার জন্য, উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোন 
মানসিক বা ভৌতিক ঘাত প্রদত্ত ভয়, তাহাই কৰ্ম্ম ; কৰ্ম্ম অবশা 
এখানে উহার সার্নভৌমিক অর্থে ব্বন্গত। অতএব আমরা 
সর্ববদাই কর্ম্ম করিতেছি । আমি কথ! কহিতেছি ; ইহা কর্ম্ধ ৷ 
তোমরা শুনিতেচ ; ইহাও কর্ম্ম। শ্বাসপ্রশ্াস ফেলিতেছি ; 
ইহা কৰ্ম্ম । বেড়াউতেছি__কন্খ্। কথা কভিতেছি-_কর্ম্ম ; 
শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি, তাহাই কর্শ্ম । 
উহারা আমাদিগের উপর উনাদের ছাপ রাখিয়া যাইতেছে । 
কতকগুলি কাব্য আছে, সেগুলি যেন অনেকগুলি ক্ষুদ্র ক্ষুডর 
কর্মের সমষ্টিস্বরূপ । যদি আমরা শৈলখগুপুর্ণ সমুদ্রতটে দণ্ডায়- 
মান হইয়।৷ উহার উপর উত্মিমালার প্রতিঘাত শুনিতে থাকি, 
তখন উহাকে কি ভয়ানক শব্দ বলিয়া বোধ হয় ! কিন্তু আমরা 
জানি, একটা তরঙ্গ প্রকৃত পক্ষে অতি ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ লক্ষ তরঙ্গ 


প্রথম অধ্যায় । ৫ 


ংগঠিত। উহাদের প্রত্যেকটী হইতেই শব্দ হইতেছে, কিন্তু 
আমরা তাহা শুনিতে পাই না; যখনই উহারা একত্র হইয়া 
প্রবলাকার ধারণ করে, তখনই আমরা প্রবল শব্দ শুনিতে পাই । 
এইরূপে হৃদয়ের প্রত্যেক কম্পনেই কাধ্য হইতেছে । কতকগুলি 
কাধ্য আমরা বুঝিতে পারি, তাহারা আমাদের ইন্দ্রিযগ্রাহা হইয়া 
গাকে। তথাপি তাহারা ক্ষুদ্র ক্ষুদ্র কর্ম্মসমষ্টিস্বরূপ । যদি 
তুমি কোন ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও, তবে 
তাহার বড় বড় কাধোর দিকে লক্ষ্য করিও না। অবস্থা-বিশেষে 
নিতান্ত নির্বেবাধও বারতুল্য কাধ্য করিয়া থাকে । লোককে 
তাহার অতি সামান্য কাধ্য করিবার সময় লক্ষ্য কর, উহাতেই 
মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে । বড় বড় ঘটনায় 
সামান্য লোককে পর্য্যন্ত মহৎ, করিয়া তুলে । কিন্তু সকল 
মবস্থাতেই যাহার চরিত্রের মহন্ত লক্ষিত হয়, তিনিই প্রকৃত মহৎ 
লোক । 
মানুষকে যত প্রকার শক্তি লইয়। নাড়াচাড়া করিতে হয়, 
যে কন্মের দ্বার মানুষের চরিত্র গঠিত হয়, তাহাই তন্মধ্যে সর্ববা- 
পেক্ষা প্রবলতম শাক্ত। মানুষ যেন একটা কেন্দ্র, জগতের 
সমূদয় শক্তি তিনি নিজের দিকে আকষণ করিয়া লইতেছেন, এ 
কেন্দ্রতেই উহাদিগকে গালাইরা মিশাইতেছেন, তার পর খুব | 
প্রবল একটা তরঙ্গাকারে উহাদিগকে বাহিরে প্রক্ষেপ করিতে- 
ছেন। সেই কেন্দ্রই প্রকৃত মানুষ, যিনি সর্ববশক্তিমান্‌ সর্ববজ্ঞ, 
আর তিনি তাহার নিজের দিকে সমুদয় জগৎকে আকর্ষণ করিতে- 


৬ কর্ম-যোগ । 


শরারিরািউড অপর ও. এ ক পি পাটি লাস এ পর পা তো লা দিত জপ পল লও পর পল সপ পপ তাস সাল = শি 


ছেন। ভাল মন্দ, সুখ দুঃখ সবই তাহার দিকে চলিয়াছে, গিয়া 
যেন তাহার চতুদ্দিকে জড়াইতেছে । তিনি তাহাদের মধ্য হইতে 
চরিত্রনামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে 
প্রক্ষেপ করিতেছেন । যেমন তাহার ভিতরে গ্রহণ করিবার শক্তি 
আছে, তঙ্জপ বাহিরে প্রক্ষেপ করিবারও শক্তি আছে । 

এক্ষণে ভাবিয়া দেখুন, আমরা জগতে যত প্রকার কাধ 
দেখিতে পাই, মনুষ্য-সমাজে যত প্রকার গতি হইতেছে, আমাদের 
চতুদ্দিকে যে সকল কাৰ্য্য হইতেছে, উহার! কেবলমাত্র চিন্তার 
প্রকাশমাত্র, মানুষের ইচ্ছার প্রকাশমাত্র । ঘন্ত্রসমূহ, নগর, 
জাহাজ, যুদ্ধজাহাজ সবই মানুষের ইচ্ছার বিকাশমাত্র । এই 
ইচ্ছা আবার চরিত্র হইতে গঠিত, চরিত্র আবার কর্ম্মগঠিত। 
যেমন কন্ম, ইচ্ছার প্রকাশও তদনুরূপ । জগতে যত প্রবল- 
ইচ্ছাশক্তিসম্পন্ন মহাপুরুষ জন্মিয়াছেন, তাহাদের সকলেই কঠোর 
কম্মী ছিলেন। তাঁহাদের এত শক্তি ছিল যে, তাহারা জগৎকে 
উলটিয়া পালটিয়া দিতে পারিতেন। এঁ শক্তি তাহারা যুগে যুগে 
নিরবচ্ছিন্ন কর্ম্ম দ্বারা লাভ করিয়াছিলেন । বুদ্ধ বা যীশুর শ্ার 
প্রবল ইচ্ছাশক্তি একজন্মে লাভ কর। যায় না, কারণ, আমর! 
জানি, তাহাদের পিতা কাহারা ছিলেন। তাঁহাদের পিতারা যে 
জগতের হিতের জন্য কখন কিছু বলিয়াছিলেন, তাহা জানা নাই। 
যোশেফের ন্যায় লক্ষ লক্ষ সুত্রধর জীবলীলা সম্বরণ করিয়াছে ; 
লক্ষ লক্ষ এখনও জীবিত রহিয়াছে । বুদ্ধের পিতার ন্যায় লক্ষ 
লক্ষ ক্ষুদ্র রাজা জগতে চিলেন। ঘদ্দি ইহা কেবলমাত্র পুরুষানু- 


প্রথম অধ্যায় । ৭ 


সপ পাটি পাপ কালি লিসানি শিপ  N a eo ত লি 


সপ রি পলি টস ও স্পা ও অনলি পপ অনি ৯ ক 


ক্রমিক সঞ্চারের (hereditary transmission) উদাহরণ হয়, 
তবে এই ক্ষুদ্র সামান্য রাজা, যাঁহাকে হয়ত তাহার ভৃত্যেরা 
পর্য্যন্ত মানিত না, কিরূপে এমন এক সন্তানের জনক হইলেন, 
ধাহাকে জগতের অদ্ধেক লোক উপাসনা! করিতেছে ? সূত্রধর 
ও তাহার এই সন্তানের ( ধাহাকে লক্ষ লক্ষ লোকে ঈশ্বর বলিয়া 
উপাসনা করিতেছে ) মধ্যে এই বে অনতিক্রমণীয় প্রভেদ, তাহাই 
ব! কিরূপে ব্যাখ্যা করিবে ? পূর্বেবোক্ত মত দ্বার! উহার ব্যাখ্যা হয় 
না। বুদ্ধ জগতে যে মহাশক্তি সঞ্চার করিয়াছিলেন, যাহ! 
যীশুর ভিতর হইতে প্রকাশিত হইয়াছিল, তাহা কোথা হইতে 
আসিল ? এই শক্তিসমষ্টি কোথা হইতে আসিল ? অবশ্য উহা 
যুগুগান্তর হইতে এ স্থানেই ছিল। ক্রমশঃ প্রবল হইতে 
প্রবলতর হইতেছিল। অবশেষে সমাজে উহা বুদ্ধ বা যীশু নামে 
প্রবল শক্তির আকারে প্রকাশ পাইল। এখনও এ শক্তি-তরজ 
প্রবাহিত হইয়া চলিয়াছে । 

আর এই সমুদয়ই কৰ্ম্ম দ্বারা নিয়মিত | উপার্জন না করিলে 
কেহ কিছু পাইতে পারে ন৷:। ইহাই সনাতন নিয়ম। আমরা 
মনে করিতে পারি, আমরা ফাকি দিয়া কিছু লাভ করিব, কিন্তু 
আখেরে আমাদিগকে পূর্ব্বোক্ত নিয়মে দৃঢ়বিশ্বাসা হইতে হয়। 
কোন লোক সমুদয় জীবন ধনী হইবার চেষ্টা করিল। সে সহ 
সহন্ ব্যক্তিকে প্রতারণা করিল, ক্রিন্তু সে অবশেষে দেখিতে পায় 
যে, সে সেই সমস্ত ধনভোগের প্রকৃত উপযুক্ত নহে। তখন 
তাহার জীবন তাহার পক্ষে কষ্টকর ও দ্বৃণ্য হইয়া দীড়ায় । আমরা 


৮ কন্ম-যোগ । 


দি 


আমাদের শারীরিক ভোগের জন্য অসংখ্য ধন সংগ্রহ করিয়া 
যাইতে পারি, কিন্তু প্রকৃত পক্ষে আমর! যাহা নিজ কর্দ্মের দ্বারা 
উপার্জন করি, তাহাতেই আমাদের অধিকার । একজন নির্বেবাধ 
জগতের সকল পুস্তক ক্রয় করিতে পারে, কিন্তু সেগুলি তাহার 
পুস্তকাগারে কেবল পড়িয়া! থাকিবে মাত্র । সে যেগুলি পড়িবার 
উপযুক্ত, সেগুলিই পড়িতে পারিবে, আর এই অধিকার কনম্ম 
হইতে সমুণপন্নণ আমাদের কৰ্ম্মই আমরা কিসের অধিকারী, 
কোন্‌ বস্তই ব৷ আমরা নিজের ভিতরে গ্রহণ করিতে পারি, তাহার 
নিৰ্ণায়ক । আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী, আর 
আমরা যাহা হইতে ইচ্ছা করি, তাহা হইবার শক্তিও আমাদের 
আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বব কম্মের 
দ্বারা নিয়মিত হয়, তবে ইহ! নিশ্চয় সিদ্ধান্ত হইবে যে, আমরা 
ভবিষ্যতে যাহা হইতে ইচ্ছা করি, আমাদের বর্তমান কন্ম দ্বারা 
তাহা হইতে পারি। অতএব আমাদের কিরূপে কর্ম করিতে 
হইবে, জানা উচিত। তোমরা ভয়ত বলিবে, “কৰ্ম্ম কি করিয়া 
করিতে হয়, তাহা আবার শিখিবার প্রয়োজন কি ? সকলেই ত 
এই জগতে কার্স্য করিতেছে” কিন্তু কথা এই, শক্তির অনর্থক 
ক্ষয় বলিয়া একটা জিনিষ রহিয়াছে । গীতায় এই কশ্মাযোগসম্থন্ধে 
কথিত আছে, ‘কর্ম্মযোগের অর্থ কন্মের কৌশল-__বৈজ্ঞানিক 
ভাবে কর্মানুষ্টান।” কর্ম্ম ক্ষি করিয়া করিতে হয় জানিতে 
হইবে, তবেই তাহা হইতে শ্রেষ্ঠতম ফললাভ হইবে। 
তোমাদের স্মরণ রাখা উচিত, এই সমুদয় কন্মের উদ্দেশ্য-_মনের 


শা সি লিন শিস পিসি পরী জিপি এ লি শনি পাশ শপত পি “তা ng “লা 


প্রথম অধ্যায় । ৯ 


ভিতর পূর্বব হইতে যে শক্তি রহিয়াছে, তাহাকে প্রকাশ করা-- 
আত্মার জাগরণ। প্রত্যেক মনুষ্যের ভিতরে এই শক্তি রহিয়াছে 
এবং জ্ঞানও রহিয়াছে । এই সকল বিভিন্ন কম্ম যেন উহাকে 
প্রকাশ করিবার জন্য-_-এ দৈত্যকে জাগরিত করিবার জন্য 
ঘাতস্বরূপ | 

মানুষ নানা অভিসন্ধিতে কাৰ্য্য করিয়া থাকে । কোন অভি- 
সন্ধি ব্যতীত কাধ্য হইতেই পারে না। কোন ক্কোন লোক যশ 
চাহে ; তাহারা যশের জন্য কাধ্য করে । অপর কেহ কেহ অর্থ 
চাহে ; তাহারা অর্থের জন্য কার্য করে । অপর কেহ কেহ প্রভুত্ব 
চাহে ; তাহারা প্রভুত্বলাভের জন্য কাধ্য করে। অপরে স্বর্গে 
যাইতে চাহে ; তাহারা স্বর্গে যাইবার জন্য কাধ্য করে । অপরে 
আবার মৃত্যুর পর আপনার নাম রাখিয়। যাইতে চাহে ; চীনদেশে 
এইরূপ হইয়া থাকে-_সেখানে না মরিলে কোন উপাধি দেওয়া 
হয় না; বিচার করিয়া দেখিলে এই প্রথা আমাদের অপেক্ষা ভাল 
বলিতে হইবে । কোন লোক খুব ভাল কায করিলে, তাহার মৃত 
পিতা বা পিতামহকে কোন মাননীয় উপাধি প্রদান করা হয়। 
কতকগুলি মুসলমান সম্প্রদায় সমস্ত জাবন, কেবল মৃত্যুর পর 
একটা প্রকাণ্ড সমাধি-মন্দিরে সমাহিত হইবার জন্য, কাধ্য করিয়া 
থাকে । আমি এমন কয়েকটী সম্প্রদায়ের কথা জানি, যাহাদের 
ভিতরে শিশু জন্মিবামাত্র তাহার “জন্য সমাধি-মন্দির নির্মিত 
হইতে থাকে । ইহাই তাহাদের বিবেচনায় মানুষের সর্বেবাচ্চ 
কৰ্ম্ম; এ সমাধি-মন্দির যত বৃহ ও সুন্দর হয়, সেই ব্যক্তি ততই 


১০ কণ্থ যোগ | 


রে সো 
নল আপি ৬ লা আপাত ৭ লিজ লাস RoI আল | জপ আগা শরণ পপি শশী আছ - থা” সখ পাল পি তি পি সি পা এসি টি টি পলি চি 


সখী বলিয়া বিবেচিত হয় । কেহ কেহ হ আবার প্রাযশ্চিতস্বরূপে 
কৰ্ম্ম করিয়া থাকেন ; যত প্রকার অসৎ কাধ্য সব করিয়া শেষে 
একটা মন্দির প্রতিষ্ঠা করিলেন; অথবা পুরোহিতগণকে কিনিয়া 
লইবার জন্য ও তাহাদের নিকট হইতে স্বর্গে যাইবার ছাড় পাইবার 
জন্য, কিছু তাহাদিগকে দিলেন। তীহারা মনে করেন, ইহাতেই 
তাহাদের রাস্তা পরিক্ষার হইল, ইহাতেই তাহারা নির্বিবন্বে চলিয়া 
যাইবেন। ম্মনুষের কাধ্য-প্রবুক্তির নিয়ামক এই সকল এবং 
এতদ্রপ অনেক অভিসন্ধি আছে । 

এক্ষণে কাধ্যের জন্যই যে কার্য, তাহার আলোচনা করা 
যাউক। সকল দেশেই এমন কতক গুলি ব্যক্তি আছেন, ধাহারা 
জগতের প্রকৃত স্থসন্তান ; ইহারা কার্্যের জন্যই কাধ্য করেন। 
ই হার! নাম-যশের কাঙ্গালা নন, অথবা স্বর্গে যাইতেও চাহেন না। 
তাহারা কাধ্য করেন, কেবল উহাতে লোকের প্রকৃত উপকার হয় 
বলির।। আবার অপর কতকগুলি লোক আছেন, তাহার! আরও উচ্চ- 
তর অভিসন্ধি লইয়া দরিদ্রদিগের উপকার ও মনুষ্যজাতিকে সাহায্য 
করিতে অগ্রসর হন। তাহারা এ ফার্য্য ভাল বলিয়া ও এ সৎ- 
কাৰ্য্যক ভালবাসেন বলিয়াই উহা! করিয়। থাকেন। এক্ষণে 
পুবেবাক্ত কার্য-প্রবৃত্তির নিয়ামক অভিসন্ধি গুলি সম্বন্ধে বিচার করা 
যাউক। প্রথমে নাম যশ সম্বন্ধে আলোচনা করা যাউক । এই 
নামযশের চেষ্টায় সচরাচর* তৎক্ষণাৎ কল পাওয়া যায় না। 
ইহারা সচরাচর আমাদিগের নিকট উপস্থিত হয়, যখন আমরা বুদ্ধ 
হই, যখন আমাদের জীবন প্রায় শেষ হইয়া আসিয়াছে । কিন্তু 


প্রথম অধ্যায়। ১১ 


যদি কোন ব্যক্তি কোন স্বার্থপুণ-উদ্দেশ্ট-বিরহিত হইয়! কার্ধ্য 
করে, তাহার কি হয়? সেকি কিচু লাভ করেনা? হঁ, সেই 
সর্বাপেক্ষা অধিক লাভবান্‌ হয়। নিঃস্বার্থপরতাতেই অধিক লাভ 
আছে, কেবল লোকের উহা! অভ্যাস করিবার জন্য সহিষ্ণুত| নাই। 
সাংসারিক হিসাবেও ইহা খুব লাভজনক । প্রেম, সত্য, নিঃস্বার্থ 
পরতা--এগুলি নীতি-সন্বন্ধীয় আলঙ্কারিক বর্ণনা নহে, উহারা 
আমাদের সর্বেবাচ্চ আদর্শ, কারণ, উহার শক্তিবু মহান্-বিকাশ- 
স্বরূপ। প্রথমতঃ, যে ব্যক্তি পাঁচ দিন অথব! পাঁচ মিনিট কোন- 
রূপ স্বার্থাভিসন্ধি-শৃন্য হইয়া, ভবিষ্যতের কোন উদ্দেশ্য না রাখিয়। 
বা স্বর্গলাভাকাঙক্ষ! হৃদয়ে পোষণ না করিয়া বা কোনরূপ শাস্তির 
ভয়ে ভাত না হইয়া অথবা এরূপ কোন বিষয় চিন্তা না করিয়! 
কাধ্য করিতে পারেন, তিনি মহাপুরুষ হইয়া যান। ইহা কাধে 
পরিণত করা অতি কঠিন। আমাদের অন্তরের অন্তস্থলে আমরা 
উহার মূল্য এবং উহ! কি মহান্‌ শুভ প্রসব করে, তাহা জানি। 
উহা! শক্তির মহোচ্চ বিকাশ-স্বরূপ--উহাতে প্রবল সংযমের 
প্রয়োজন । সমুদয় বহিন্ঘুখী কাৰ্য্য অপেক্ষা এই সংযম অধিক- 
তর শক্তির প্রকাশ । চতুরশ্ববাহিত শকট কোন প্রকার প্রতি- 
রোধ-শুনা হইয়া পাহাড়ে গড়াইয়া নীচে চলিয়া যাইতে পারে, 
অথব! শকটবান্‌ অশ্বগণকে সংযম করিতে পারেন । ইহাদের মধ্যে 
কোন্টী অধিকতর শক্তির বিকাশ € অশ্বগণকে ছাড়িয়া দেওয়া বা 
উহাদিগকে সংযম করা ? একটী বল্‌ বায়ুর মধ্য দিয়া উড়িয়া গিয়া 
অনেক দুরে যাইয়া পড়িতে পারে ; অপরটা দেরালে লাগিয়া গিয়। 


১২ কর্ম্ম-যোগ । 


পিস পল সিস্ট NA RT সিলসিলা RL ন পাও চর এলা শামা ও শাল পাছ 


বেশী দূর বাইতে পারিল না, কিন্ত তাহাতে প্রবল তেজ উৎপন্ন 
হইল । এইরূপে, মনের এই সমুদয় বহিম্মুখী গতি স্বার্থাভিসন্ধির 
দিকে ধাবিত হওয়াতে উহারা আর তোমার নিকট ফিরিয়। আসিয়া 
তোমার শক্তিবিকাশে সাহায্য করে না, কিন্তু উহাদিগকে সংযত 
করিলে তোমার শক্তি বর্দ্ধিত হইবে । সংযম হইতে মহান্‌ ইচ্ছা- 
শক্তি উৎপন্ন হইবে ; উহা! এমন এক চরিত্র স্থ্টি করিবে, যাহ! 
ইঙ্গিতে জগৎকেপরিচালন করিতে পারে । অজ্ঞ লোকে এই 
রহস্য জানে না, তাহারা জগতের উপর প্রভুত্ব করিতে চায়। 
নির্বেবাধ লোকে জানে না যে, সে যদি কিছু দিন অপেক্ষা করে, 
সে সমুদয় জগৎ শাসন করিতে পারে । কিছু দিন অপেক্ষা কর, 
এই অজ্ঞানস্ূলভ জগৎশাসনের ভাবকে সংযম কর, এ ভাব সম্পূর্ণ 
চলিয়া' গেলেই তুমি জগৎ শাসন করিতে পারিবে । মানুষে 
সামান্য ছুইচার টাকা লাভের আশায় ধাবিত হয় এবং উহা লাভের 
জন্য নিজ প্রতিবাসীকেও ঠকাইতে দ্বিধা বোধ করে না, কিন্তু যদি 
সে এ লোভটুকু সংযম করিতে পারে, কিছুদিনের মধ্যে তাহার 
চরিত্র এরূপ গঠিত হইবে যে, যদি'সে লক্ষ টাকা চায়, তাহাও 
অনায়াসে লাভ করিতে পারিবে । কিন্তু আমর] কি নির্বেবাধ ! 
আমাদের মধ্যে অনেকেই, যেমন অনেক পশু কয়েক পদ অগ্রে 
কি আছে, তাহার কিছুই জানিতে পারে না, তদ্রপ অল্প কয়েক 
বৎসর পরেই কি ঘটিবে, তাহার কিছুই অনুমান করিতে পারে 
না। আমর! যেন একটা ক্ষুদ্র বৃত্তের মধ্যে আবদ্ধ__আর উহাই 
আমাদের সমুদয় জগৎ । আমরা উহার অতীত আর কিছুই দেখিতে 


প্রথম কি | ১৩ 


শপ শত রন পা ও লম” ৷ পাটত” সস ছি পাস et পারার পি আপাত পিসি 


পাই না এবং তজ্জন্তই অসাধু ও বৃত্ত হইয় পড়ি। | ইজ 
আমাদের ছুর্ববলতা- -শক্তিহীনতা । 

কিন্তু অতি সামান্য কর্ম্মকেও ঘৃণা করা উচিত নহে । যে 
স্বার্থপর অভিসন্ধি ব্যতীত অন্য কোন উচ্চতর অভিসন্ধিতে কারা 
করিতে অক্ষম, সে স্বার্থপর অভিসন্ধিতেই- নাম যশের জন্যই 
কার্যা করুক । কিন্তু মানুষের সর্বদাই উচ্চ হইতে উচ্চতর 
অভিসন্ধিযুক্ত হইতে এবং এ অভিসন্ধিগুলি ফি, তাহা বুঝিতে 
চেষ্টা করা উচিত। “ক্শ্মেই আমাদের অধিকার, ফলে নহে” 
ফল যাহা হইবার হউক-_উহা'র সহিত কোন সম্পর্ক রাখিও না। 
ফলের জন্য কে আকাঙ্ক্ষা করে ? কোন লোককে সাহায্য করি- 
বার সময় সেই ব্যক্তির ভাব তোমার প্রতি কিরূপ হইবে, সে 
বিষয়ে মনে কোনরূপ চিন্তাকে স্থান দিও না। উহা বুঝিবার জন্য 
চেষ্টা করিও না। তুমি যদি কোন মহৎ বা শুভ কার্যা করিতে 
চাও, তবে ফলাফলের দিকে লক্ষ্য করিও না। 

আবার এইরূপ কার্যা সম্বন্ধে আর একটা কঠিন সমস্যা 
আসিয়া পড়ে । তীব্র কন্মশীলতার প্রয়োজন ; আমাদের সর্ববদাই 
কৰ্ম্ম করিতে হইবে; আমরা এক মিনিটও কর্ম্ম না করিয়া 
থাকিতে পারি না। তবে মানুষের বিশ্রাম কোথায় ? একদিকে 
কর্ম্ম_মহ! জীবন-সংগ্রাম-_সামাজিক জীবনের আবর্তে তীব্র 
ঘৃর্ণন। আবার আর একটা চিত্র__সবই শান্তিময়__সবই যেন 
নিবৃত্তি-উম্মুখ- চতুর্দিকে সব স্থির ধীর--কোনরূপ শব্দ-কোলাহল 
নাই বলিলেই হয়--কেবল প্রকৃতির শান্তিময় ছবি চতুদ্দিকে। এই 


১৪ কন্ম-যোগ 


ীর কোনটাই সম্পূর্ণ চিত্র নহে। কোন লোক এইরূপ শান্তি- 
পূর্ণ স্থানে বাস করিলেন ; যখনই তিনি জগতের মহাবর্তে পড়ি- 
বেন, তখনই তিনি একেবারে উহাতে ধ্বংস হইয়া যাইবেন ; 
যেমন গভীর-সমুদ্র-তলবাসী মৎস্য সমুদ্রের উপরিদেশে আসিবা- 
মাত্র খগ্ডবিখণ্ড হইয়! যায় ; কারণ জলের প্রবল চাপেই উহা 
জীবিত অবস্থায় থাকিতে সমর্থ হইয়া থাকে । যে ব্যক্তি কেবল 
সাংসারিক ও সামাজিক জীবনের কোলাহলেই অভ্যস্ত, সে কি 
কোন নিভূত স্থানে বাস করিতে পারে ? এরূপ চেষ্টায় তাহাকে 
শেষে বাতুলালয়ে যাইতে হয়। আদর্শ পুরুষ তিনিই, যিনি 
গভীরতম নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্ম্মী এবং প্রবল কম্মশীলতার 
মধ্যে মরুভূমির নিস্তব্ধতা অনুভব করেন। তিনি সংযম-রহস" 
বুঝিয়াছেন--আত্মসংযম করিয়াছেন । বাণিজ্যবনুল মহানগরীতে 
ভ্রমন করিলেও নিঃশব্দ গুহায় অবস্থিতের ন্যায় তাহার মন শান্ত 
থাকে, অথচ তাহার মন তীব্রভাবে কন্ম করিতেছে । কন্মযোগীর 
ইহাই আদর্শ। এই অবস্থা লাভ করিতে পারিলেই, তুমি কর্মের 
প্রকৃত রহস্যবিৎ হইলে । 

কিন্তু আমাদিগকে গোড়। হইতেই আরম্ভ করিতে হইবে। 
আমাদের সম্মুখে যেরূপ কর্শ্ম আসিবে, তাহাই করিতে হইবে এবং 
প্রত্যহ আমাদিগকে ক্রমশঃ একটু একটু করিয়া নিংস্বার্থপরতা 
শিক্ষা করিতে হইবে । আমাদিগকে কর্্ম করিতে হইবে এবং এ 
কন্ম্ের পশ্চাতে কি অভিসন্ধি আছে, তাহ! দেখিতে হইবে। তাহা 
হইলে প্রায় অধিকাংশ স্থলেই দেখিতে পাইব, প্রথম প্রথম আমা- 


প্রথম অধ্যায় । ৯৫ 


পট 


দের অভিসন্ধি স্বার্থপূর্ণ ই থাকে, কিন্তু অধ্যবসায়প্রভাবে ক্রমশঃ 
এই স্বার্থপরতা কমিয়া যাইবে । অবশেষে এমন সময় আসিবে, 
যখন আমরা মধ্যে মধ্যে নিঃস্বার্থ কম্ম করিতে সমর্থ হইব। তখন 
আমাদের আশা হইবে যে, জীবনের পথে ক্রমশঃ অগ্রসর হইতে 
হইতে, কোন না কোন সময়ে এমন এক দিন আসিবে, যখন 
আমর! সম্পূর্ণ নিঃস্বার্থ হইতে পারিব। আর যে মুহুর্তে আমরা 
ইহাতে সক্ষম হইব, সেই মুহূর্তে আমাদের শক্তি এক-কেন্দ্রীভূত 
হইবে এবং আমাদের অভ্যন্তরস্থ জ্ঞান প্রকাশিত হইবে । 


দ্রিভীব্ম ভঞ্ান্স ! 


স্ব স্ব কার্্যক্ষেত্রে কেহই ছোট নহে । 


প্রকৃতি, সাংখ্য-মতে ত্রিগুণময়ী-_সংস্কতভাষায় এ গুণত্ৰয়ের 
নাম সত্ব, রজঃ, তমঃ। বাহ্য জগতে প্রকাশিত এ তিনটাকে 
আমরা যথাক্রমে আকর্ষণ, বিকর্ষণ ও এ উভয়ের সংযম, এই 
আখায় অভিহিত করিতে পারি। সত্ব _সংযমাত্বক, রজঃ_- 
বিকর্ষণ এবং তম$ আকর্ষণ । তমঃ_ অন্ধকার বা কম্মশুন্যতা- 
রূপে ব্যাখ্যাত। রজঃ--কর্ম্মশীলত৷ ; প্রত্যেক পরমাণুই যেন 
আকর্ষক কেন্দ্র হইতে চলিয়া যাইবার চেষ্টা করিতেছে ; আর 
সত্ত্-_এ ছুইটীর সাম্যাবস্থা__উভয়েরই সংযম । 

প্রত্যেক বাক্তিই এই উপাদানত্ররনিশ্মিত। আমাদের সক- 
লের ভিতরেই দেখিতে পাই, কখন তমঃ প্রবল হইল ; আমরা 
মালস্য-পরায়ণ হইলাম, আমরা যেন আর কোন দিকে নড়িতে 
পারি না; নি ্ধর্ম্মা হইয়া কতকগুলি ভাব-সমষ্টির দাস হইয়া 
পড়ি। আবার কখন কখন কর্ম্মশীলত৷ প্রবল হইল ; অন্য সময়ে 
আবার উভয়টাই সংযত হইল-_মনে শীন্ত ভাব আসিল-_ইহাই 
সন্ব। আবার ভিন্ন ভিন্ন ব্যক্রিতে সচরাচর এই উপাদানত্রয়ের 
কোন কোনটার প্রাধান্য থাকে । একজন হয়ত কর্্মশূন্যতা,আলম্থয 
ও জাড্যলক্ষণান্বিত। অপরের প্রধান লক্ষণ-__কর্ম্মশীলতা ; শক্তি, 
মহাশক্তির বিকাশ আবার অপর পুরুষে আমরা শান্ত মৃদু মধুর 


দ্বিতীয় অধ্যায় । ১৭ 


ভাব দেখিতে পাই ; উহা এ পুর্ব্বোক্ত গুণ-দ্বয়ের অর্থাৎ কর্ম্ম- 
শীলতা ও কর্ম্শৃন্ততার সংযম বা সামঞ্জস্তস্বরূপ । এইরূপ সমুদয় 
স্ষ্টজগতে- _পশু, উদ্ভিদ, মানুষ সকলেই আমরা এই সকল 
বিভিন্ন উপাদানগুলির প্রতিরূপ দেখিতে পাই। 

এই ত্ৰিবিধ উপাদান লইয়া কন্ধমরযোগের বিশেষ কার্য্য। 
উহাদের স্বরূপ ও উহাদিগকে ব্যবহারের কৌশল শিক্ষা দিয়! 
কম্মযোগ আমাদিগকে ভালরূপে কন্ম করিবার শিক্ষা দেয়। 
মানবসমাজ একটা ক্রমনিবন্ধ সংহতি-স্বরূপ। উহার অন্তর্গত 
ব্যক্তিগণ সকলেই যেন এক এক শ্রেণীবদ্ধ ও বিভিন্ন 
সোপানে অবশ্থিত। আমরা সদাচার ও কর্তব্য কাহাকে বলে, 
সকলেই জানি, কিন্তু আবার দেখিতে পাই, বিভিন্ন দেশে এই 
সদাচারের ধারণা অত্যন্ত বিভিন্ন । একদেশে যাহ! সদাচার 
বলিয়৷ বিবেচিত হয়, অপর দেশে হয়ত তাহা সম্পূর্ণ অসদাচার 
বলিয়া পরিগণিত । দৃষ্টীস্তম্বরূপ দেখ-কোন কোন দেশে 
জ্ঞাতি ভাই ভগিনীতে পরস্পর বিবাহ করিতে পারে, অপর দেশে 
আবার উহা! অতিশয় সদাচারবিরুদ্ধ বলিয়। বিবেচিত হয় । কোন 
দেশে পুরুষে নিজ শালিকাকে বিবাহ করিতে পারে, অপর দেশে 
উহা! দদাচারবিরুদ্ধ । কোন দেশে লোকে একবার মাত্র বিবাহ 
করিতে পারে, অপর দেশে অনেক বার। এইরূপে আমরা 
সদাচারের অন্যান্য বিভাগেও দেখিতে পাই যে, উহার আদর্শ 
বিভিন্ন দেশে অতিশয় বিভিন্ন । তথাপি আমাদের মনে ধারণা 
সদাচারের একটী সার্ববভৌমিক আদর্শ আছে। কর্তব্য সম্থন্ধেও 

২ 


১৮ কর্ম-যোগ । 


এইরূপ । কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ! 
কোন দেশে যদি কোন ব্যক্তি কার্য্যবিশেষ না করে, লোকে 
বলিবে, সে অন্যায় করিয়াছে ; আবার অপর দেশে আবার ঠিক 
সেই কাৰ্য্যগুলি করিলেই লোকে বলিবে, সে ঠিক করে নাই। 
তথাপি আমরা জানি কর্তৃব্যের অবশ্য একটা সার্বজনীন দিক্‌ 
আছে । এইরূপে, সমাজবিশেষ কার্যযবিশেষকে তাহার কর্তৃব্য- 
মধ্যে পরিগণিত করে, অপর সমাজ আবার ঠিক ইহার বিপরীত 
মত পোষণ করে এবং উহাকে ভীতির চক্ষে দেখিয়া থাকে । 
এক্ষণে আমাদের দুইটা পথ খোলা । হয় অজ্ঞ লোকের ধারায় 
বিশ্বাস কর, যাহার৷ মনে করে, সত্যলাভের উপায় একমাত্র আর 
সব উপায় ভ্রমাত্মক, অথবা জ্ঞানীর পথ ধর, যিনি স্বীকার করেন 
- মানসিক গঠন অথব! আমরা সকলে যে সকল বিভিন্ন অবস্থায় 
অবস্থিত তাহার তারতম্য অনুসারে কর্তব্য ও সদাচার ভিন্ন ভিন্ন হইতে 
পারে । সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে, কর্তব্য ও সদা 
চারের বিভিন্ন ক্রম আছে ; এক অবস্থার পক্ষে যাহা কর্তব্য, 
অপর অবস্থায়, অন্যরূপ দেশকালপাত্রে তাহা নহে । 

নিন্ঘলিখিত উদাহরণটা দ্বারা এই তত্ব উত্তমরূপে ব্যাখ্যাত 
হইতে পারে। সকল মহাপুরুষেরই উপদেশ-_অশুভের 
প্রতীকার চেষ্টা করিও না, অশুভের অপ্রতীকারই সৰ্ব্বোচ্চ 
আদর্শ। আমর! সকলেই জানি, যদি আমরা জনকয়েকও 
ইহা কার্যে পরিণত করিতে চেষ্টা করি, সমুদয় সমাজ- 
বন্ধন ছিন্ন হইয়া যাইবে--সমাজের বিনাশ-দশা সমুপস্থিত 


দ্বিতীয় অধ্যায় । ১৯ 


হইবে, দুষ্ট লোকের হস্তে আমাদের সম্পত্তি ও জীবন 
যাইবে ; তাহারা আমাদের উপর যাহা ইচ্ছা, তাহাই করিবে । 
একদিনও এইরূপ অগ্রতীকার-ধন্ম কার্যে পরিণত করিলে, 
সমাজের সম্পূর্ণ ধ্বংস হইবে । তথাপি আমর! প্রাণে প্রাণে, 
অন্তরে অন্তরে “অপ্রতীকারস্রূপ উপদেশের সত্যতা উপলব্ধি 
করিয়া থাকি | আমরা উহাকে সর্বেবাচ্চ আদর্শ বলিয়া বিবেচনা 
করি; কিন্তু কেবলমাত্র এ মত প্রচার করিলে অসংখ্য মানবকে 
অন্তায়-ক্ম্মী বলিয়! নিন্দা করা হইল। শুধু তাহাই নহে, উহাতে 
মানুষের মনে সর্বদাই বোধ হইবে যে, সে সর্বদাই অন্যায় 
করিতেছে, সুতরাং তাহার সকল কাধ্যেই মনে খুঁত খু'ত করিবে। 
ইহাতে তাহার মনকে দুর্বল করিয়া দিবে, আর এইরূপ প্রতিনিয়ত 
আত্মগ্লানি অন্যান্য ভুর্ববলতা হইতে অধিক পাপ প্রসব করিবে । 
যে ব্যক্তি আপনাকে দ্বণা করিতে আরম্ভ করিয়াছে, তাহার পক্ষে 
অবনতির দ্বার উদঘাটিত হইয়াছে । জাতি-সম্বন্ধেও এই কথা। 
আমাদের প্রথম কর্তব্য-_আপনাকে ঘৃণা না করা । উন্নত 
হইতে হইলে প্রথম নিজের প্রতি, তার পর ঈশ্বরের প্রতি 
বিশ্বাস আবশ্যক । যাহার নিজের প্রতি বিশ্বাস নাই, 
তাহার ঈশ্বরের প্রতি কখনই বিশ্বাস আসিতেই পারে না। 
তাহা হইলে ‘কৰ্তব্য ও সদাচার অবস্থাভেদে ভিন্ন ভিন্ন, ইহা স্বীকার 
কর! ব্যতীত আমাদের আর গত্যন্তর নাই। অন্যায়ের প্রতীকার 
করিলেই যে তাহা! অন্যায় হইল, তাহা নহে । সে যেরূপ অবস্থায় 
পড়িয়াছে, তাহাতে প্রতীকার করা তাহার কর্তব্য হইতে পারে । 


০ কম্ম-যোগ | 


পাশ্চাত্য প্রদেশের আপনারা অনেকে, ভগবদগীতার প্রথমা- 
ধ্যায়__-(যেখানে অর্জুন, তাহার বিপক্ষগণ তাহার আত্মীয় ও বন্ধু 
বান্ধব বলিয়া এবং অহিংসাই পরম ধৰ্ম্ম বলিয়৷ যুদ্ধে অনিচ্ছা 
প্রকাশ করিলে, কৃষ্ণ তাহাকে কাপুরুষ ও কপটা বলিতেছেন, ) 
পাঠ করিয়! হয়ত আশ্চর্য্য হইয়াছেন। এইটাই একটা প্রধান বুঝিবার 
বিষয় যে, কোন বিষয়ের দুই চরম বিপরীত প্রান্ত দেখিতে একই 
প্রকার। চূড়ান্ত ‘অস্তি’ ও চূড়ান্ত ‘নাস্তি’ সকল সময়েই সদৃশ । 
আলোককম্পনের অতি মৃুতায় উহা আমাদের দৃষ্টিগোচর হয় না, 
অতি দ্রুত কম্পনেও তন্রপ । শব্দ সম্বন্ধেও তদ্ৰূপ ; অতি মৃতু 
হইলেও উহ শুনা বায় না, অতি উচ্চ হইলেও শুন! যায় না । 
প্রতীকার ও “অপ্রতীকারে” এইরূপ প্রভেদ। একজন লোক 
কোন অন্যায়ের প্রতীকার করে না, কারণ, সে দুর্বল, অলস ও 
প্রতীকারে অক্ষম; প্রতীকারের ইচ্ছা নাই বলিয়া প্রতীকার করে 
না, নহে। আর একজন জানেন, ইচ্ছা করিলে তিনি ছুর্দিমনটীয় 
আত্াত প্রদান করিতে পারেন, তথাপি তিনি যে শুদ্ধ আঘাত 
রুরেন না, তাহা নহে, বরং শক্রকে আশীর্বাদ করেন। যে 
ব্যক্তি ছুর্ববলতাবশতঃ “প্রতীকার' করে না, সে পাতৰগ্রস্ত হয়, 
স্থতরাং তাহার এই 'অপ্রতীকার হইতে কোন উপকার লাভ 
করিতে পারে না। অপর ব্যক্তি আবার প্রতীকার করিয়া পাপ 
সঞ্চয় করে। বুদ্ধ নিজ সিংহাসন ও রাজপদ ত্যাগ করিলেন, 
ইহা প্রকৃত ত্যাগ বটে» কিন্তু যাহার ত্যাগ করিবার কিছুই নাই, 
এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কোন কথা আসিতে পারে না। 


দ্বিতীয় অধ্যায়। ২১ 


অতএব এই “অপ্রতীকার ও ‘আদর্শ প্রেমের কথা বলিবার 
সময় আমর প্রকৃত পক্ষে কোন্‌ বিষয়টাকে লক্ষ্য করিতেছি, 
সেই দিকে বিশেষ ভাবে দৃষ্টি রাখা আবশ্যক । আগে বিশেষ 
করিয়া লক্ষ্য করিয়া দেখা উচিত, আমাদের প্রতীকারের শক্তি 
আছে কিনা। তার পর যদি আমাদের শক্তি সত্বেও প্রতীকার- 
চেষ্টা-শুন্য হই, তবে আমরা মহৎ কর্ম্ম করিতেছি বটে ; কিন্তু 
যদি আমাদের প্রতীকারের শক্তি না থাকে, আৰ যদি আপনার 
মনকে আপনি বুঝাইবার চেষ্টা করি যে, আমর! অতি উচ্চ 
প্রেমের প্রেরণায় কার্য করিতেছি, তবে আমর! ঠিক উহার বিপরীত 
করিতেছি, বুঝিতে হইবে । অজ্জুনও এইরূপে, তাহার বিপক্ষে 
প্রবল সৈন্যব্যুহ সজ্জিত দেখিয়া৷ ভীত হইয়াছিলেন। তাহার 'ভাল- 
বাসা” তাহার দেশের প্রতি ও রাজার প্রতি কর্তব্য ভুলাইয়া দিয়া- 
ছিল। এই জন্যই কৃষ্ণ তাঁহাকে ভণ্ড বলিয়াছিলেন। “অশো- 
চ্যানম্বশোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে ।” “্তন্মাতুত্তি্ঠ কৌন্তেয় 
যুদ্ধায় কৃতনিশ্চয়১ ৷” “তুমি শোকের অযোগ্য ব্যক্তিদিগের জন্য 
শোক করিতেছ, অথচ পণ্ডিতের মত কথা বলিতেছ ।” “অত- 
এব, তুমি যুদ্ধের জন্য কৃত-নিশ্চয় হইয়া উঠ ।” 

কম্মযোগীর এই ভাব। কন্মযোগী জানেন, আমাদের 
সৰ্ব্বোচ্চ আদর্শ--এই অপ্রতীকার ; তিনি আরও জানেন যে, 
উহা শক্তির উচ্চতম বিকাশ, আর ‘অন্যায়ের প্রতীকার, কেবল 
'অপ্রতীকার”রূপ -শ্রেষ্ঠতম শক্তিলাভের সোপানমাত্র। এই 
সর্ব্বোচ্চ আদর্শে উপনীত হইবার পূর্বে 'প্রতীকার” করা তাহার 


২২ কর্ম্ম-যোগ | 


oem nanan ta এ a 2 এ পট কপট প্রিলি পলা 


কর্তব্য । তাঁহাকে কার্য করিতে হইবে, প্রতিদ্বন্ছিতা করিতে 
হইবে, যতদুর সাধ্য উদ্যম প্রকাশ করিয়া প্রতিদ্বন্দ্বিতা করিতে 
হইবে। যখন তিনি এই প্রতীকারের শক্তি লাভ করিবেন, 
তখনই অপ্রতীকার তাঁহার পক্ষে ধৰ্ম্ম বলিয়া গণ্য হইবে। 
আমাদের দেশে একটী লোকের সহিত আমার একবার 
সাক্ষাৎ হয়-_-তাহাকে আমি পূর্বব হইতেই অতিশয় অলস, নির্বেবাধ 
ও অজ্ঞ বলিয়া জানিতাম। তাহার জ্ঞানলাভেরও কিছু আগ্রহ 
ছিল না--সে পশুর ন্যায় জীবন যাপন করিতেছিল। আমার 
সহিত দেখা হইলে সে আমাকে জিজ্ঞাসা করিল, “ব্রহ্মজ্ঞানলাভের 
জন্য আমাকে কি করিতে হইবে, আমি কি উপায়ে মুক্ত হইব ?” 
আমি তাহাকে জিজ্ঞীসিলাম, “তুমি মিথ্যা কথা কহিতে পার কি % 
সে বলিল, 'না। তখন আমি বলিলাম, “তবে তোমার মিথ্যা 
কহিতে শিখিতে হইবে । একটা পশুর মত বা কাষ্ঠ লোস্ট্রের মত 
জড়ব জীবন-যাপন অপেক্ষা মিথ্যা কথা বলা ভাল। তুমি 
অকন্মণ্য_ নিষ্ক্রিয় অবস্থা-যে অবস্থায় মন সম্পূর্ণ শান্তভাবা- 
বলম্বন করে, ও যাহ সর্বশ্রেষ্ঠ অবস্থা, তাহা অবশ্য তোমার 
লাভ হয় নাই। তুমি এতদূর জড়প্রককৃতি যে, তোমার একটা 
অন্যায় আজ করিবারও ক্ষমতা নাই ৷? অবশ্য যে লোকটার কাৰ্য্য 
বলিতেছি, সে লোকটার মত তামসিক প্রকৃতির লোক সচরাচর 
দেখ! যায় না, আর আমি তাহার সহিত উপহাস করিতেছিলাম, 
কিন্তু আমার ভাব ছিল এই যে, সম্পূর্ণ নিক্রিয় অবস্থা বা শাস্তভাব 
লাভ করিতে হইলে তাহাকে কর্ম্মশীলতার মধ্য দিয়া যাইতে হইবে। 


পিপিপি উরস জা শি (লছ সামিল । 


আলস্তকে সর্বব প্রকারেই ত্যাগ করিতে হইবে । ক্রিয়াশীলত৷ 
অর্থে সর্বদাই প্রতীকার বুঝাইয়া থাকে । সর্বপ্রকার মানসিক ও 
শারীরিক ভুর্ববলতার প্রতীকার কর ; যখন তুমি ইহাতে কৃতকাৰ্য 
হইবে, তখনই শাস্তি আমিবে। ইহা বলা অতি সহজ, 
“কাহাকেও ঘ্বুণা করিও না, কোন অমঙ্গলের প্রতীকার করিও না” 
কিন্তু কার্য্যকালে ইহ! কতদূর দাঁড়ায়, তাহা ত আমরা জানি। 
যখন সমুদয় সমাজের চক্ষু আমাদের দিকে পড়ে, তখন আমরা 
'অপ্রতীকারের” ভাব দেখাইতে পারি, কিন্তু বাসন! দিবারাত্র 
দুষিত ক্ষতের ন্যায় আমাদের শরীরকে ক্ষয় করিতে থাকে । 
যথার্থ অপ্রতীকারের ভাব আসিলে প্রাণে যে শাস্তি অনুভব হয়, 
আমর! তাহার সম্পূর্ণ অভাব অনুভব করি, মনে হয়, প্রতীকার 
করাই ভাল। তোমার অন্তরে যদি এশ্বর্য্যের বাসনা থাকে, আর 
যদি তোমার জানা থাকে যে, সমুদয় জগৎ তোমাকে বলিবে, এশবর্য্য- 
কামী পুরুষ অসৎ লোক, তবে তুমি হয়ত এশ্বর্য্য-অন্বেষণে প্রীণ- 
পণ চেষ্টা করিতে সাহসী না হইতে পার, কিন্তু তোমার মন দিবা- 
নিশি অর্থের দিকে দৌড়িতেছে। ইহ! কপটতামাত্র, ইহাতে কোন 
কার্য হয় না। সংসারসমুদ্রে ঝাঁপ দাও, কিছুদিন পরে যখন 
সংসারে যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে, তখনই 
বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। অতএব প্রভুত্ 
লাভের বাসনা এবং অন্য যাহা কিছু বাসন! আছে, সমুদয় অগ্রে 
পুরণ করিয়া লও ; তার পর এই সকল বাসনা পরিপূর্ণ হইলে 
এমন এক সময় আসিবে, যখন জানিতে পারিবে, এগুলি অতি 


২৪ কম্ম-যোগ 


ক্ষুদ্র জিনিষ। কিন্তু যতদিন না তুমি বাসনা পূরণ করিতেছ, 
যতদিন না তুমি এই ক্রিয়াশীলতার মধ্য দিয়া যাইতেছ, ততদিন 
তোমার পক্ষে এই শান্তভাব লাভ করা অসম্ভব । এই অহিংসা- 
তত্ব সহল্র সহস্র বৎসর ধরিয়া প্রচারিত হইয়া আসিতেছে; জাত 
ব্যক্তিমাত্রেই বাল্যকাল হইতেই ইহা শুনিয়া আসিতেছে; তথাপি 
জগতে এঁ অবস্থাপ্রাপ্ত লোক খুব কম দেখিতে পাই। আমি 
ত পৃথিবীর অদ্ধীংশের উপর ঘুরিয়া বেড়াইলাম ; কিন্তু আমি 
আমার জীবনে” কুড়িটা যথার্থ শাস্তপ্রকৃতি ও অহিংসক ব্যক্তি 
দেখিয়াছি কি না সন্দেহ। 

প্রত্যেক ব্যক্তির কর্তব্য--নিজের নিজের আদর্শ লইয়া 
তাহাই জীবনে পরিণত করিতে চেষ্টা করা । অপর ব্যক্তির 
আদর্শ লইয়| তদনুসারে চরিত্র-গঠনের চেষ্টা হইতে উন্নতি-লাভে 
কৃতকাৰ্য্য হইবার ইহা! অপেক্ষাকৃত নিশ্চিত উপায়। অপরের 
আদর্শ হয়ত তিনি জীবনে কখনই পরিণত করিতে সমর্থ 
হইবেন না। মনে কর, আমরা একটী শিশুকে একেবারে 
কুড়ি মাইল ভ্রমণ করিতে বলিলাম। শিগুটী হয় মরিয়া 
যাইবে, না হয়, সহল্সে একজন এঁ কুড়ি মাইল কষ্টে স্যফটে 
হামাগুড়ি দিয়া যাইবে-_শেষে অবসন্ন ও অর্দমূত অবস্থায় 
গন্তব্য স্থানে পহুছিবে। আমরাও সচরাচর লোকের প্রতি এই- 
রূপ করিতে গিয়া থাকি। কোন সমাজের সকল নরনারী এক- 
রূপ মন বা শক্তিবিশিষ্ট নহে, অথবা কোন বিষয় বুঝিবার 
সকলের একরূপ শক্তি দাই । তাহাদের প্রত্যেকেরই আদর্শ 


দ্বিতীয় অধ্যায়। ২৫ 


শসা পা 


অবশ্য ভিন্ন ভিন্ন থাকা উচিত, আর এই আদর্শগুলির কোনটাকেই 
উপহাস করিবার অধিকার আমাদের নাই। প্রত্যেকেই নিজ 
নিজ আদর্শে পঁহুছিবার জন্য যতদুর পারে করুক। আমাকে 
তোমার বা তোমাকে আমার আদর্শের দ্বারা বিচার কর! ঠিক 
নহে। ওক বৃক্ষের আদর্শে আপেল বা আপেল বৃক্ষের আদর্শে 
ওক বুক্ষকে বিচার কর উচিত নহে । আপেল বৃক্ষকে বিচার 
করিতে হইলে আপেলের, এবং ওক বৃক্ষকে বিচার করিতে হইলে 
ওকের নমুনা লইয়া বিচার করা আবশ্যক । এইরূপ আমাদের 
সকলের সম্বন্ধে বুঝিতে হইবে। 

বহুত্বের মধ্যে একত্বই স্ষ্টির ক্রম। নরনারীর প্রত্যেকের 
মধ্যে ব্যক্তিগত প্রভেদ যতই থাকুক না কেন, পশ্চাতে সেই একত্ব 
রহিয়াছে । আর বিভিন্নচরিত্র নরনারীর শ্রেণী স্ষ্টিনিয়মের 
স্বাভাবিক বিভিন্নতামাত্র । এই কারণেই এক প্রকার আদর্শের 
দ্বারা সকলের বিচার করা, বা সকলের সন্মুখে এক প্রকারের 
আদর্শ স্থাপন করা, কোন মতেই উচিত নয়। এইরূপ প্রণালীতে 
কেবল অস্বাভাবিক চেষ্টার উদ্রেক হয় মাত্র । তাহার ফল 
এই দাঁড়ায় যে, মানুষ আপনাকে ত্বণা করিতে আরম্ভ করে, 
আর তাহার ধার্মিক ও সাধু হইবার বিশেষ বিশ্ব হয়। আমা- 
দের কর্তব্য- প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজের সর্বেবাচ্চ আদর্শ 
অনুসারে চলিবার চেষ্টা করিতে, উৎসাহিত করা এবং এ 
আদর্শ, সত্যের যত নিকটবর্তী হয়, তাহার চেষ্টা কর! । 

হিন্দুধৰ্ম্মনীতিতে আমরা দেখিতে পাই, অতি প্রাচীন কাল 


২৬ কন্ম-যোগ । 


হি জরা আপ সপন 


হইতেই এই তত্বটী পরিগৃহীত হইয়াছে, আর তাহাদের শাস্ত্রে 
ও খধৰ্ম্মনীতি’বিষয়ক পুস্তকে ব্ৰহ্মচৰ্য্য, গা স্থ্য, বানপ্রস্থ, 
সন্ন্যাস এই সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্নরূপ বিধি 
দেওয়া হইয়াছে। 

হিন্দুশান্ত্রমতে, মানবসাধারণ ধৰ্ম্ম ব্যতীত প্রত্যেক ব্যক্তির 
জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে; হিন্দুকে প্রথমে ব্রহ্গচর্ধ্যাশ্রম 
বা ছাত্রজীবন অবলম্বন করিতে হয় । তার পর তিনি বিবাহ করিয়া 
গুহী হইয়া থাকেন। বৃদ্ধাবস্থায় গুহস্থাশ্রম হইতে অবসর 
গ্রহণ করিয়া তিনি বানপ্রস্থ ধন্মাবলম্বন করেন, সর্বশেষে তিনি 
সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হন। 

এইরূপ বিভিন্ন আশ্রম অনুসারে জীবনের প্রত্যেক বিভাগে 
বিভিন্নরূপ কর্তব্য উপদিষ্ট হইয়াছে । এই আশ্রমগুলির মধ্যে 
কোনটাই অপরটা হইতে শ্রেষ্ট নহে । যিনি বিবাহ না করিয়। 
ধন্মকার্য্ের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, তাহার জীবন যত- 
দুর শ্রেষ্ঠ, বিবাহিত ব্যক্তির জীবন তদপেক্ষা কিঞ্চিৎ ন্যুন 
নহে। সিংহাসনারূট রাজ! যেরূপ শ্রেষ্ঠ ও মান্য, একজন 
পথধুলিপরিষ্কারকও তদ্রপ । রাজাকে তাহার রাজসিংহাসন হইতে 
উঠাইয়| তাহাকে ঝাড়ুদ্বারের কায করাও, দেখ, তিনি কি 
করেন। আবার ঝাড়ুদারকে লইয়া সিংহাসনে বসাইয়! দাও, 
দেখ, সেই বাকিরূপ রাজকাধ্য করে। “সংসারী হইতে 
সন্ন্যাসী শ্রেষ্ঠ” বলা বৃথামাত্র। সংসার হইতে স্বতন্ত্র থাকিয়৷ 
স্বাধীন সহজ জীবনযাপনাপেক্ষা সংসারে থাকিয়া ঈশ্বরোপাসন৷ 


দ্বিতীয় অধ্যায় । ২৭ 


করা কঠিন। ভারতে বিভিন্ন আশ্রমগুলিকে কমাইয়|। আজ 
কাল কেবল দুটা আশ্রমের বিধান দেওয়া হইয়াছে-_গৃহস্থাশ্রম 
ও সন্ন্যাসাশ্রম- সন্গ্যাসী অর্থে ধর্ম্মাচার্য্য। গৃহস্থ বিবাহ করেন 
এবং সামাজিকের কর্তব্য করিয়। যান, আর সংসার-ত্যাগীর কর্তব্য 
_-তীহার সমুদয় শক্তি কেবল ধর্ম্মের দিকে দেওয়া। তিনি 
কেবল ঈশ্বরোপাসনা করিবেন ও ধৰ্ম্ম শিক্ষা দিবেন । 

এক্ষণে তোমরা বুঝিবে, কোন্‌ আশ্রম *কঠিন। আমি 
মহানির্ববাণ-তন্ত্র হইতে গৃহস্থের কর্তব্য-সন্বন্ধে উপদেশগুলি 
পড়িব-_এ গুলি শুনিলে তোমরা দেখিবে, গৃহস্থ হওয়া ও গৃহস্থের 
কর্তব্য যথাযথ ভাবে প্রতিপালন কর! বড় কঠিন । 

্ৰহ্মনিষ্ঠো গৃহস্থ; স্তাৎ ত্ৰহ্মজ্ঞানপরায়ণঃ। 
যদ্যৎ কৰ্ম্ম প্রকুবর্বীত তদ্ত্ৰহ্মণি সম্পয়েৎ ॥ 
মহানির্ববাণ তন্ত্র, ৮ম উল্লাস, ২৩ শ্লোক । 

গৃহস্থ ব্যক্তি ব্ৰহ্মনিষ্ঠ হইবেন। ব্ৰহ্মজ্ঞানলাভই যেন 
তাহার জীবনের চরম লক্ষ্য হয় । তথাপি তাহাকে সর্ববদা কর্শ্ম 
করিতে হইবে, তীহার নিজের সমুদয় কর্তব্য সাধন করিতে 
হইবে । তিনি যাহা যাহা করিবেন, তাহাই ত্রহ্ধে সমপণ 
করিতে হইবে। 

কৰ্ম্ম করা অথচ ফলাকাঙক্ষা ন! করা, লোককে সাহায্য 
করা অথচ এটী না ভাবা যে, ‘তাহার তোমার প্রতি কৃতজ্ঞ 
হওয়া উচিত, সৎ কর্মী করা অথচ উহাতে তোমার নাম যশ 
হইল বা না হইল, এ বিষয়ে একেবারে লক্ষ্য না করা-_এই 


২৮ কন্ম-যোগ 


এই জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার । জগতের লোক যখন 
প্রশংসা করিতে আরম্ভ করে, তখন অতি ঘোর কাপুরুষ 
সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে অতি 
আহাম্মক ব্যক্তিও বীরোচিত কাধ্যসকল করিতে পারে, কিন্তু 
নিজ প্রতিবাসীদের স্তুতি প্রশংসা না চাহিয়া অথবা সে দিকে 


লক্ষ্য না করিয়া সর্ববদা সৎকার্য্য করাই প্রকৃত পক্ষে সর্বশ্রেষ্ঠ 
স্বার্থত্যাগ । 


ন মিথ্যাভাষণং কুর্য্যাৎ ন চ শাঠ্যং সমাচরেৎ । 
দেবতাতিথিপুজাস্থ গৃহস্থো নিরতো ভবেৎ ॥ 
এ, ২৪। 
গুহস্থের প্রধান কর্ততব্য--জীবিকার্জ্জন, কিন্তু তাহাকে বিশেষ 
লক্ষ্য রাখিতে হইবে, যেন মিথ্যা কথা কহিয়া অথবা প্রতারণা 
দ্বারা অথবা চুরি করিয়া উহা সংগ্রহ না করেন। আরও তাহাকে 
স্মরণ রাখিতে হইবে যে, তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য, 
তাহার জীবন দরিদ্র ও অভাবগ্রস্তদিগের সেবার জন্য । 
মাতরং পিতরঞ্চৈব সাক্ষাৎ প্রত্যক্ষদেবতাং। 
মত্বা গৃহী নিষেবেত সদা সর্বপ্রযত্বুতঃ ॥ এ, ২৫। 
মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতান্বরূপ জানিয়া গৃহী ব্যক্তি 
সর্ববদ সর্বনপ্রযত্ত্ে তাহাদের সেবা করিবেন । 
তুষ্টায়াং মাতরি শিবে তুষ্টে পিতরি পার্ববতি । 
তৰ প্ৰীতিৰ্ভবেদ্দেবি পরত্রহ্ম প্রসীদতি ॥ 
এ, ২৬ । 


দ্বিতীয় অধ্যায়। | ২৯ 


at a পি এ we Pe, সা কল has রিল চত | Ped Er শে শা eR লা লে aa শি ২ উরি পট 


_ বদি মাতা ও পিতা তুষ্ট থাকেন, তবে সেই ব্যক্তির প্রতি 
পরত্রহ্ম প্রীত হন। 
ওদ্ধত্যং পরিহাসঞ্চ তর্জনং পরিভাষণং । 
পিত্রোরগ্রে ন কুব্বীত যদীচ্ছেদাত্মনো হিতম্‌ ॥ 
মাতরং পিতরং বীক্ষ্য নত্বোত্তিষ্ঠেৎ সসম্ত্রমঃ | 
বিনাজ্ঞয়া নোপবিশেৎ সংস্থিতঃ পিতৃশাসনে ॥ 
এ, ৩০, ৩১। 
পিতামাতার সম্মুখে গুদ্ধত্য, পরিহাস, চঞ্চলত ও ক্রোধ 
প্রকাশ করিবেন না। যে সন্তান পিতামাতাকে কখন কর্কশ কথা 
না বলেন, তিনি প্রকৃতপক্ষেই সৎসন্তান। পিতামাতাকে দর্শন 
করিয়া সসম্্রমে প্রণাম করিবেন। তাহাদের সম্মুখে দঁড়াইয়। 
থাকিবেন, আর যতক্ষণ না তাহারা বসিতে অনুমতি করেন, 
ততক্ষণ বসিবেন না। 
মাতরং পিতরং পুত্রং দারানতিথিসোদরান্্‌। 
হিত্বা গুহী ন ভুঞ্জীয়াৎ প্রাণৈঃ ক্টগতৈরপি ॥ 
বঞ্চয়িত্ব। গুরূন্‌ বন্ধংন্‌ যো ভুঙ্ক্তে স্বোদরস্তরঃ | 
ইহৈব লোকে গহ্োহসৌ পরত্র নারকী ভবেৎ ॥ 
এ, ৩৩, ৩৪ । 
মাতা, পিতা, পুত্র, পত্রী, ভ্রাতা,মতিথিকে ভোজন ন৷ করাইয়া 
যে গুহী ব্যক্তি নিজের উদ্র পূরণ করেন, তিনি পাপ করিতেছেন। 
জনন্যা। বর্ধিতো দেহঃ জনকেন প্রয়োজিতঃ । 
স্বজনৈঃ শিক্ষিত? প্রীত্য। সোহধমস্তান্‌ পরিত্যজেহ ॥ 


ও)০ কম্ম-যো গর 


এষামর্ঘে মহেশানি কৃত্বা কষ্টশতান্যপি । 
প্রীণয়েতৎ সততং শক্ত্যা ধন্মো হোষ সনাতনঃ ॥ 
এ, ৩৬, ৩৭ । 
পিতামাতা হইতেই এই শরীর উৎপন্ন হইয়াছে, অতএব শত 
শত কষ্ট স্বীকার করিরাও ই'হাদের প্রীতি সাধন করা উচিত । 
ন ভাৰ্য্যান্তাড়য়েৎ ক্কাপি মাতৃবৎ পালয়েৎ সদা । 
ন ত্যজেৎ ঘোরকষ্টেছপি যদি সাধবা পতিত্রতা ॥ ৩৯ 
তষু স্বীয়দারেধু স্রিয়মন্যাং ন সংস্পশেৎ । 
দুষ্টেন চেতসা বিদ্বান্‌ অন্যথা নারকী ভবে ॥ ৪০ 
বিরলে শয়নং বাসং ত্যজে€ প্রাজ্ঞ পরস্তরিয়া । 
অযুক্তভাষণঞ্চৈব স্তিয়ং শৌর্ধ্যং ন দর্শয়ে ॥ ৪১ 
ধনেন বাসস প্রেন্সা শ্রদ্ধয়াম তভাষণৈঃ । 
সততং তোষয়েৎ দারান্‌ নাপ্রিয়ং ক্কচিদাচরেৎ ॥ ৪২ 
টু সহ % সঃ 
য্মিন্নরে মহেশানি তুষ্টা ভাধ্যা পতিব্রতা । 
সর্বেবাধম্মঃ কৃতস্তেন ভবতী প্রিয় এব সঃ ॥ ৪৪ 
নিজ স্ত্রীর প্রতিও গুহস্থের নিন্নলিখিত কর্তব্য আছে । 
গৃহী ব্যক্তি স্ত্রীকে কখনও তাড়না করিবেন না, তীহাকে 
সর্বদা মাতৃব পালন করিবেন, আর যদি তিনি সাধ্বী ও পতিব্রতা 
হন, তবে ঘোর কষ্টে পতির্ত হইলেও তাঁহাকে ত্যাগ করিবেন 
না। জ্ঞানী ব্যক্তি নিজ স্ত্রীর নিকট অন্য স্ত্রীকে কলুধিতচিত্তে 
স্পর্শ করিবেন না। এরূপ করিলে তীহার নরকগমন হইয়া 


দ্বিতীয় অধ্যায়। ৩১ 


থাকে । প্রাজ্ঞ ব্যক্তি পরক্ত্রীর সহিত নিঙ্জনে শয়ন বা বাস 
করিবেন না। ন্ত্রীলোকদের নিকট অনুচিত বাক্য প্রয়োগ 
করিবেন না এবং নিজের বাহাছুরিও দেখাইবেন না। ধন, বস্ত্র, 
প্রেম, শ্রদ্ধা ও অমৃততুল্য বাক্য দ্বারা সর্বদা স্ত্রীর সন্তোষ 
বিধান করিবেন, কখনও তাহার কোনরূপ অপ্রিয় আচরণ 
করিবেন না। হে মহেশানি, যে ব্যক্তির উপর পতিব্রতা ভাধ্যা 
তুষ্টা থাকেন, তিনি সমুদয় ধর্ম্ম করিয়াছেন এবং তিনি 
তোমার প্রিয়। 
চতুবর্যাবধি স্থতান্‌ লালয়ে পালয়েৎ সদা । 
ততঃ ষোড়শপধর্স্তং গুণান্‌ বিদ্যাঞ্চ শিক্ষয়েৎ ॥ ৪৫ 
বিংশত্যবাধিকান্‌ পুত্রান্‌ প্রেরয়েৎ গুহকর্খস্থ । 
ততস্তাং স্তল্যভাবেন মত্বা নেহং প্রদর্শয়েৎ ॥ ৪৬ 
কন্যাপোবং পালনীয় শিক্ষণীয়াতিযতুতিঃ। 
দেয়া বরায় বিদ্ষে ধনরত্বুসমন্থিতা ॥ ৪৭ 
পুজকন্যার প্রতি গৃহস্থের নিম্নলিখিত কর্তব্য 2 
চারি বর্ষ বয়স পর্যন্ত পুক্রগণকে লালনপালন করিবেন, পরে 
ষোড়শ বর্ষ পর্য্যন্ত নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা দিবেন। 
বিংশতি বর্ষ বয়স পরাস্ত তাহাদিগকে গুহকর্ম্মে নিযুক্ত রাখিবেন, 
তার পর তাহাদিগকে আত্মতুল্য বিবেচনা করিয়া তাহাদের 
প্রতি স্নেহ প্রদর্শন করিবেন । * এইরূপেই কন্যাকে পালন 
করিতে হইবে, অতি যত্বুপূর্ববক শিক্ষা দিতে হইবে এবং ধনরত্বের 
সহিত বিদ্বান বরকে সম্প্রদান করিতে হইবে । 


৩২ কন্ম যোগ । 


এবং ক্রমেণ ভ্রাতৃংশ্চ স্বস্ভ্রাতৃস্থতানপি । 

জ্ঞাতীন্‌ মিত্রীণি ভৃত্যাংশ্চ পালয়েস্তো ষয়েদৃগৃহী ॥ ৪৮ 

ততঃ স্বধন্মনিরতানেকগ্রামনিবাঁসিনঃ । 

অভ্যাগতানুদাসানান্‌ গুহস্থঃ পরিপালয়েৎ ॥ ৪৯ 

যদ্যেবং নাচরেদ্দেবি গৃহস্থো বিভবে সতি। 

পশুরেব স বিজ্ঞেয়ঃ স পাপী লোকগর্হিতঃ॥ ৫০ 

গৃহী ব্যক্তি এইরূপে ভ্রাতাভগিনী ভ্রাতুষ্পুভ্র ভাগিনেয় 

জ্ঞাতি বন্ধু ও ভূৃত্যগণকে প্রতিপালন ও তাহাদের সন্তোষ 
সাধন করিবেন। তৎপরে গৃহস্থ ব্যক্তি স্বধন্মণিরত এক গ্রীম- 
বাসী, অভ্যাগত ও উদ্বাসীনগণকে প্রতিপালন করিবেন। হে 
দেবি, বিভবসন্তেও যদি গৃহস্থ এতদ্রপ আচরণ না করেন, তবে 
তাহাকে পশু বলিয়া জানিতে হইবে, তিনি লোকসমাজে 
নিন্দনীয় ও পাপী । 

নিদ্রালস্ং দেহযত্্ং কেশবিন্যাসমেব চ। 

আসক্তিমশনে বস্ত্রে নাতিরিক্তং সমাচরেৎ ॥৫১ 

যুক্তাহারে যুক্তনিদ্রো মিতবাত্মিত মৈথুনঃ | 

স্বচ্ছ নত্রঃ শুচির্দক্ষো যুক্ত স্যাৎ সর্ববকর্ম্মস্থ ॥ ৫২ 

গৃহী ব্যক্তি অতিরিক্ত নিদ্রা, আলস্য, দেহের যত্ন, কেশ- 

বিন্যাস এবং অশনবসনে আসৃক্তি ত্যাগ করিবে। গুহী ব্যক্তি 
আহার, নিদ্রা, বাক্য, মৈথুন এই সকলই পরিমিত ভাবে 
করিবেন। তিনি অকপট, নম্র, বাহ্যাভ্যস্তরশৌচসম্পন্ন, নিরা-. 
লস্য ও উদ্যোগশীল হইবেন। 


দ্বিতীয় অধ্যায় । ৩৩ 


+ শস্ীেক্পীশিসপীিস্পিল আপা শিপ ১ পাশে পন পপি তি ৩ এল লাশ আসজ "পপর = লা আতা তিতা পা পাত পশলা পি শর এ ছিলো” কলি জপ সর =" ত পিপি কপি Ed 


শূরশত্রৌ বিনীতঃ স্যাৎ বান্ধবে গুরুসনির্ধো। ৫৩ 
গুহা ব্যক্তি শত্রুর সমক্ষে শূরভাব অবলম্বন করিবেন এবং 
গুরু ও বন্ধুগণের সমীপে বিনীত থাকিবেন । 
শক্রগণকে বাধ্যপ্রকাশ করিয়া শাসন করিতে হইবে। 
ইহা গুহস্থের অবশ্য কর্তব্য। গুহস্থের ঘরের এক কোণে 
বসিয়া কাদিলে আর “অহিংসা পরমে। ধন্ম বলিয়। বাজে 
বকিলে চলিবে ন|। যদি তিনি শক্রগণের * নিকট শৌধ্য 
প্রদর্শন না করেন, তাহা হইলে তাহার কত্তব্যের অবহেলা 
করা হয়। কিন্তু তাহার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন গুরুর 
নিকট তাহাকে মেষতুল্য শান্ত নিরাহ ভাব অবলম্বন করিতে 
হইবে। 
জুগুপ্দিতান্‌ ন মন্যেত নাবমন্যেত মানিনঃ ॥ ৫৩ 
নিন্দিত অসৎ ব্যক্তিদিগকে সম্মান দিবেন না এবং সন্দানের 
যোগ্য ব্যক্তিগণকে ও অবমাননা! করিবেন না । 
অসৎব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহী ব্যক্তির কর্তব্য 
নহে, কারণ, যদি তিনি জগতের অসৎ ব্যক্তিগণকে সম্মান 
প্রদর্শন করেন, তাহার অসদ্বিষয়েরই প্রশ্রয় দেওয়া হয়। তজ্রপ 
ষাহারা সম্মানের যোগ্য, তাহাদিগকে তিনি যদি সম্মান না করেন, 
তাহাও তাহার পক্ষে মহ! অন্যায় । 
সৌহার্দং ব্যবহারাংশ্চ প্রবৃত্তি প্রকৃতিং নৃণাং । 
সহবাসেন তকৈশ্চ বিদিত্বা বিশ্বসেত্ততঃ ॥৫৪ 


সহবাস ও সবিশেষ পধ্যালোচন দ্বার লোকের বন্ধুত্ব, 
৩ 


৩৪ কর্ম-যোগ । | 


স্পা উপ লা পতল ও কালি পানি পাপত” পি শস্সিজী সিন শি চি এলসি লী - কামিল খিত দিলা লো ও শী সি তামিল সপ পর পা এ পপি = ক 


ব্যবহার, ৷ প্রবৃত্তি ও প্র কৃতি জা a | তবে aE উপর বিশ্বাস 
করিবেন। 

যাহার তাহার সঙ্গে বন্ধুত্ব করিবেন না, যেখানে সেখানে 
যাইয়া লোকের সঙ্গে বন্ধুত্ব করিবেন না। শাঁহাদের সঙ্গে 
তিনি বন্ধুত্ব করিতে ইচ্ছা করেন, শাহাদের কাৰ্য্যকলাপ, অন্যান্য 
ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষরূপে পর্যবেক্ষণ 
করিবেন, সেইগুলি বিচারপূর্বক আলোচনা করিবেন, তার পর 
বন্ধুত্ব করিবেন । 

স্বায়ং যশঃ পৌরুষঞ্চ গুপ্তয়ে কণিতঞ্চ যগু। 
তং ষছুপকারায় ধর্ম্মষ্ঞো ন প্রকাশয়েৎ ॥৫৬ 


ধর্ম্মদ্ঞ গৃহী ব্যক্তি নিজ যশ: ও পৌরুষের বিষয়, অপরের 
কথিত গুপ্ত কথা এবং অপরের উপকারার্থ তিনি যাহা করিয়া- 
ছেন, তাহা সাধারণের নিকট প্রকাশ করিবেন না । 

তাহার নিজেকে দরিদ্র বা ধনা কিছুই-বলা উচিত নহে। 
তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয়। এ বিষয় 
তাহার গোপনে রাখা উচিত। ইহাই তাহার ধন্ম। ইহা 
শুধু সাংসারিক বিজ্ঞত| নহে, যদি কেহ এরূপ ন! করেন, 
ভীহাকে ছুর্ীতিপরায়ণ বলা যাইতে পারে । 

গুহস্থই সমগ্র সমাজের মুল ভিত্তি ; তিনিই প্রধান উপার্ভক । 
দরিদ্র, দুর্ববল, বালকবালিকা, স্ত্রালোক যাহারা কোন কাধ্য 
করে না, সকলেই গুহস্থের উপর নির্ভর করিতেছে । অতএব 
গৃহস্থকে কতকগুলি কর্তব্য স'ধন করিতে হইবে, আর সেই 


দ্বিতীয় অধ্যায় । ৩৫ 


সপন পা এ 


কর্তব্যগুলি এমন হওয়। উচিত, যেন সেইগুলি সাধন করিতে 
করিতে তিনি দিন দিন নিজ হৃদয়ে শক্তির বিকাশ অনুভব 
করেন, আর মনে না করেন যে, তিনি নিজ আদর্শের অনুযায়া 
কাৰ্য্য করিতেছেন না । এই কারণে 
জুগডপ্নিতপ্রবৃত্তৌ চ নিশ্চিতেহপি পরাজয়ে । 
গুরুণা লঘুনা চাপি যশম্বা ন বিবাদয়েও ॥৫৭ 
যদি তিনি কোন অন্যায় বা নিন্দিত কাৰ্য্য করিয়া থাকেন, 
থবা এমন কোন ব্যাপারে নিযুক্ত হইয়৷ থাকেন, যাহাতে 
তিনি নিশ্চিত জানেন যে, অকুতকাধ্য হইবেন, তাহার সে বিষয় 
সাধারণের নিকট প্রকাশ করা উচিত নহে । এই রূপে আত্মদোষ 
প্রকাশের কোনও প্রয়োজন ত নাইই, অপর দিকে আবার 
উহাতে তীহার নিরুৎসাহ আসিয়া তাহার যথাযথ কর্তব্যকশ্মে 
বাধা দেয়। তিনি যে অন্যায় করিয়াছেন, তজ্জন্য ত তাহাকে 
ভুগিতেই হইবে ; তাহাকে চেষ্টা করিতে হইবে, যাহাতে তিনি 
ভাল করিতে পারেন । জগৎ শক্তিমান্‌ ও দৃঢ়চিত্ত ব্যক্তিদিগের 
সহিত সহানুভূতি করিয়া থাকে । 
বিষ্ভাধনযশোধন্মান্‌ যতমান উপাজ্জয়েৎ। 
ব্যসনথশসতাং সঙ্গং মিথ্যাদ্রোহং পরিত্যজে ॥৫৮ 
যত্রপূর্ববক বিদ্যা, ধন, যশঃ ধৰ্ম্ম উপার্জন করিবে; এবং 
ব্যসন (দ্যুতক্রীড়াদি ), অসৎসঙ্, মিথ্যাবাক্য ও পরহিংসা 
পরিত্যাগ করিবে । 
তাহাকে প্রথমতঃ জ্ঞানলাভের জন্য চেষ্টা করিতে হইবে, 


৩৬ কন্ম- যোগ 


দ্বিতীয়তঃ, তাহাকে ধনোপার্জনের জন্য চেষ্টা করিতে হইবে । 
ইহাই তাহার কর্তব্য, আর যদি তিনি তাহার এই কর্তব্য সাধন 
না করেন, তাহাকে ত মানুষ বলিয়াই গণনা করা যাইতে পারে 
না। যদি কোন গৃহস্থ অর্থোপার্নের চেষ্টা না করেন, 
তাহাকে দুর্বীতিপরায়ণ বলিতে হইবে। যদি তিনি অলস- 
ভাবে জীবন যাপন করেন ও তাহাতেই সন্তষ্ট থাকেন, তাহাকে 
অসতপ্রকৃতি বলিতে হইবে, কারণ, তাহার উপর সহজ 
সহস্র ব্যক্তি নির্ভর করিতেছে । যদি তিনি যথেষ্ট ধন 
উপার্জন করেন, অপর শত শত ব্যক্তির তাহাতে ভরণ- 
পোষণ হইবে । 

যদি এই সহরে শত শত ব্যক্তি ধনা হইবার চেক্টা করিয়া 
ধনা না হইতেন, তাহা হইলে এই সভ্যতা, দরিদ্রালয় এবং 
বড় বড় বাড়ী কোথায় থাকিত ? 

এ ক্ষেত্রে অর্থোপাজ্জন অন্যায় নহে, কারণ এ অর্থ 
বিতরণের জন্য । গুহস্থই সমাজের কেন্দ্র। অর্থোপার্জন 
ও তাহা সৎকাধ্যে ব্যয় করাই তাহার পক্ষে উপাসনা । কারণ, 
যে গৃহস্থ সদুপায়ে ও সছুদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন, 
সন্যাসী নিজ কুটারে বসিয়া উপাসনা করিলে যেমন তাহার 
মুক্তিলাভের সহায়তা হইয়া থাকে, গৃহস্থেরও ঠিক তাহাই 
হইয়া থাকে ; কারণ, এই উত্তয়েতেই আমরা ঈশ্বর ও ঈশ্বরের 
যাহ! কিছু, তৎসমুদয়ের উপর ভক্তিভাবপ্রণোদিত আত্মনির্ভর 
ও আতজ্মত্যাগরূপ একই ধন্মের বিভিন্ন বিকাশ দেখিতেছি। 


দ্বিতীয় অধ্যায় । ৩৭ 


সা পক OE 2 শা লী পরা Aa So শি পো সপ পপ পন শর না, অপি 


অনেক সময় লোকে আপনাদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত 
হয়, আর তাহার ফল এই হয় যে, তাহাদের উদ্দেশ্যসিদ্ধির জন্য 
অপরকে প্রতারণা করিয়। থাকে । 
আবার-_ 
অবস্থানুগতাশ্চেষ্টাঃ সময়ানুগতাঃ ক্রিয়াঃ | 
তস্মাদবস্থাং সময়ং বীক্ষ্য কৰ্ম্ম সমাচরেও ॥৫৯ 
চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত । অত- 
এব অবস্থা ও সময় অনুসারেই কন্ম করিবে । 
সকল বিষয়েই এই সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখিতে 
হইবে । এক সময়ে যাহা অসিদ্ধ হইল, অপর সময়ে হয় ত 
তাহাতে সম্পূর্ণ সাফল্য ঘটিল। 
সত্যং মৃদু প্রিয়ং ধীরে! বাক্যং হিতকরং বদেগু। 
আত্মৌৎকর্ষন্তথা নিন্দাং পরেষাং পরিবর্জ্জয়েৎ ॥৬২ 
ধীর গৃহস্থ ব্যক্তি সত্য, মৃতু, প্রিয় ও হিতকর বাক্য বলিবেন। 
তিনি নিজের উৎকর্ষ খ্যাপন করিবেন না এবং পরের নিন্দা 
পরিত্যাগ করিবেন । 
জলাশয়াশ্চ বৃক্ষাশ্চ বিশ্রামগৃহমধ্বনি | 
সেতুঃ প্রতিষ্ঠিতো যেন তেন লোকত্রয়ং জিতং ॥৬৩ 
যে ব্যক্তি জলাশয়খনন, বৃক্ষরোপণ, পথিমধ্যে বিশ্রামগৃহ 
ও সেতু নিৰ্ম্মাণ করিয়া সাধারণের কল্যাণের জন্য প্রতিষ্ঠা ও 
উৎসর্গ করেন, তিনি ব্রিভুবন জয় করিয়া থাকেন । 
বড় বড় যোগিগণ যে পদ প্রাপ্ত হন, তিনিও এই সকল 


৩৮ কৰ্্ম-যোগ | 


লা সপরপাটিলি সিল শী সপন শত পা পি লা সি সমতা তত শাল শী পা শা 


কৰ্ম্ম করিয়া সেই পদই লাভ করিয়া | থাকেন | 

কন্ম-যোগের ইহাই এক অংশ- সর্বদা ক্রিয়াশীলতা-_ 
ইহাই গুহস্থের কর্তব্য । এ তন্ত্রেই সার কিছু পরে নিম্নলিখিত 
শ্লোকটা দৃষ্ট হয় £__ 

ন বিভেতি রণাদ্‌ যো বৈ সংগ্রামেহপাপরাজুখঃ | 
ধন্মযুদ্ধে মতা বাপি তেন লোকক্রয়ং জিতং ॥ ৬৭ 

যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপরাজ্মুখ, যিনি 
ধশ্মাযুদ্ধে মৃত ভন, তিনি ত্ৰিভুবন জয় করিয়াছেন । 

যদি স্বদেশের ঝ৷ স্বধশ্মের জন্য যুদ্ধ করিয়া ঠাহার মৃত্যু 
হয়, যোগিগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন, তিনিও সেই 
পদ লাভ করিয়া থাকেন । ইহাতে এইটা স্পষ্ট দেখাইতেছে 
যে, একজনের পক্ষে যাহ। কর্তব্য, অপরের পক্ষে তাহ! কর্তবা 
নহে, আর শাস্ত্রে কোনটাকেই ছোট বড় বলিতেছেন না, 
বিভিন্ন দেশকালপাত্রে বিভিন্ন কর্ব্য রহিয়াছে, আর আমর! 
যে অবস্থায় রহিয়াছি, আমাদিগকে তদুপযোগী কর্তব্য সাধন 
করিতে হইবে । 

এই সমুদয়ের নিক্ষর্ষ করিয়া এই এক ভাব পাওয়। যাই- 
তেছে যে, হুর্ববলতাকে যেন কোনরূপে প্রশ্রয় দেওয়া না হয়। 
আমাদের দর্শন, ধন্ম বা কম্মের ভিতর- আমাদের সমুদয় 
শাস্ত্রীয় শিক্ষার ভিতর--এই বিশেষ ভাবটা আমি খুব পছন্দ 
করি। যদি তোমরা বেদ পাঠ কর, তাহা হইলে দেখিবে, 
‘নাভয়েৎ’ কিছুতে ভয় করিও না--এই কথা বার বার 


দ্বিতীয় অধ্যায় । ৩৯ 


শি এ” সবি আশিস শপ সরস পনি উর 


উক্ত হইয়াছে । ভয় দুর্ববলতার চিহ্ক। জগতের দ্বণা ও 
উপহাসের দিকে লক্ষ্য ন! রাখিয়া কর্তব্য করিয়া যাইতে হইবে। 

যদি কেহ সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া ঈশ্বরের উপাসনা 
করিতে যান, তাঁহার ভাবা উচিত নহে যে, বাঁভারা সংসারে 
কিয়! সংসারের হিতচেষ্ট। করিতেছেন, তাহারা ঈশ্বরের উপাসন। 
করিতেছেন না; আবার বাহারা সংসারে স্ত্রা-পুত্রাদির জন্য 
রহিয়াছেন, তাহারা যেন সং সারত্যাগীদিগকে আলস্য-পরায়ণ 
দ্ণিত জীব মনে না করেন। নিজ নিজ অধিকারে কেহই 
ছাট নহে। 

এই বিষয়টা আমি একটা গল্প দ্বারা বুঝাইব,কোন দেশে 
এক রাজা ছিলেন । তাহার রাজ্যে যে কোন সন্ন্যাসী আসিতেন, 
তাহাকেই তিনি জিজ্ঞাসা করিতেন, “যে সংসার ত্যাগ করিয়া 
সন্যাস গ্রহণ করে, সে শ্রেষ্ট, না, যে গুহস্থের কর্তব্য সমুদয় 
করিয়। যায়, সেই শ্রেষ্ঠ ?” অনেক বিজ্ঞ লোক এই সমস্যার 
মীমাংসার চেষ্টা করিলেন । কেহ কেহ বলিলেন, সন্ন্যাসী শ্রেষ্ঠ" । 
রাজা এই বাকোর প্রমাণ চাহিলেন । যখন তাহার! প্রমাণ দিতে 
অক্ষম হইলেন, তখন রাজা তাহাদিগকে বিবাহ করিয়া গৃহস্থ 
হইবার আদেশ দিলেন। আবার অপর কতকগুলি ব্যক্তি 
আসিয়া বলিলেন, “স্বধর্ম্মপরায়ণ গৃহস্থই শ্রেষ্ট ।” রাজা তীহা- 
দের নিকটও প্রমাণ চাহিলেন। যখন তাহারা তাহা দিতে পারি- 
লেন না, তখন তীহাদিগকেও তিনি গৃহস্থ করিয়া আপনার 


রাজ্যে বাস করাইলেন । 


৪০ কন্ম-যোগ। 
অবশেষে তাহার নিকট এক যুবা সন্ন্যাসী আসিয়া উপস্থিত 
হইলেন ; রাজা তাহার নিকটেও উপরোক্ত প্রশ্ন করাতে সন্ন্যাসী 
বলিলেন, “হে রাজন্‌, নিজ নিজ অধিকারে উভয়েই শ্রেষ্ঠ; কেহই 
ন্যুন নহেন।” রাজা বলিলেন, “ইহার প্রমাণ দিন।” সন্ন্যাসী 
বলিলেন, “হাঁ, আমি প্রমাণ দিন। তবে কিছুদিন আপনাকে 
আমার মত থাকিতে হইবে । তাহা হইলেই আমার বাকা 
আপনার নিকট প্রমাণ করিতে পারিব।” রাজা সম্মত ভইলেন 
এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম 
করিয়া আর এক রাজো উপস্থিত হইলেন । সেই রাজোর 
রাজধানীতে তখন এক মহাসমারোহ-ব্যাপার চলিতেছিল। রাজা 
ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানাপ্রকার বাষ্য এবং ঘোষণা- 
কারিগণের চীৎকার শুনিতে পাইলেন। পথে লোকে স্স- 
ভ্ভিত হইয়া কাতারে কাতারে দাড়াইয়া আছে-_আর টেট্রা 
পেটা হইতেছে । রাজা ও সন্ন্যাসী দাড়াইয়া দেখিতে লাগিলেন, 
ব্যাপারটা কি। ঘোষণাকারী চীৎকার করিয়া বলিতেছিল, “এই 
দেশের রাজকন্যা স্বয়ন্বরা হইবেন |” 
ভারতে প্রাচীন কাল হইতেই এইরূপে রাজকন্যাগণের স্বয়ন্বর। 
হইবার প্রথা প্রচলিত ছিল। প্রত্যেক রাজকন্যারই, অবশ্য, 
কিরূপ বর মনোনীত করিবেন, তাহার সম্বন্ধে বিশেষ বিশেষ ভাব 
ছিল। কাহারও কাহারও ভাব_-বর যেন পরম সুন্দর হয়, 
কাহারও কেবল অতিশয় বিদ্বান বরের আকাঙ্ক্ষা, কেহ কেহ 
আবার খুব ধনী বরের আকাঙ্ক্ষা করিতেন ; ইত্যাদি ইত্যাদি । 


দ্বিতীয় অধ্যায় ৷ 8১ 


রাজকন্যা অতিশয় চাকচিক্যশালী শোভাময় বসন-ভূষণে বিভূষিতা 
হইয়া একটা সিংহাসনে বাহিতা হইতেন, আর ঘোষণাকারীর! চতু- 
দিকে ঘোষণা করিত, অমুক রাজকন্যা এইবারে স্বয়ন্বরা হইবেন। 
তখন নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রেরা শ্রেষ্ট পরিচ্ছদ ধারণ 
করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেন। কখন কখন তাহাদেরও ঘোষণা- 
কারী থাকিত, তাহার! তাহার গুণাবলী, কিসে তিনি রাজকন্যার 
মনোনীত হইবার যোগ্যপাত্র, তাহা বর্ণনা করিত। রাজকন্যাকে 
চতুদ্দিকে বহিয়া লইয়া যাওয়া হইত, তিনি তীহাদিগের দিকে 
দেখিতেন, আর কে কিরূপ গুণশালী, তাহা গুনিতেন। যদি 
তাহাতে তাহার সন্তোষ না হইত, তিনি বাহকদিগকে বলিতেন, 
‘এখান হইতে চল”; তখন সেই প্রতাখ্যাত রাজতনয়াকাঙক্ষীর 
দিকে আর কেহ চাহিয়া দেখিত না । কিন্তু যদি রাজকনা! ইহাদের 
মধ্যে কাহারও প্রতি মন সমর্পণ করিতেন, তবে তীভার গলদেশে 
বরমালা অর্পণ করিতেন : করিলেই তিনিই তাহার স্বামী ভইতেন। 

যে দেশে আমাদের পূর্বব-কথিত রাজা ও সন্যাসী আসিয়া- 
চেন, সেই দেশের রাজকন্যার এইরূপ স্বয়ম্বর হইতেছিল। 
এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন, আর 
এই পণ ছিল যে, রাজার মৃত্যুর পর তীভার জামাতা রাক্তা 
হইবেন । এই রাজকন্যার ইচ্ছা ছিল, স্্ববাপেক্ষা সুন্দর পুরু- 
ষকে বিবাহ করেন, কিন্তু তিনি তাহার মনের মত সর্ববাঙ্গস্থন্দর 
পুরুষ পাইতেছিলেন না। অনেক বার এইরূপ স্বয়ন্বর-সভা 
আহুত হয়, তথাপি রাজকন্যা কাহাকেও মনোনীত করেন নাই। 


৪২ কন্ম-যোগ । 


~~ * 


যতগুলি স্বয়ন্বর-সভা হইয়াছিল, তন্মধ্যে এইটাই সর্ববাপেক্ষা মহৎ 
ও বৃহৎ হইয়াছিল ; এই সভায় পুৰ্ব পুর্বব বারের অপেক্ষা অধিক 
লোক সমবেত হইয়াছিল, আর এই সভার দৃশ্য অতি চমৎকার- 
জনক অদ্ভুত হইয়াছিল । 

রাজকন্যা সিংহাসনে করিয়া আসিলেন ও বাহকগণ দ্বারা 
ভিন্ন ভিন্ন স্থানে বাহিতা হইতে লাগিলেন । রাজকন্যা কাহারও 
দিকে ভ্রক্ষেপও করিলেন না। সকলেই, এবারও পুব পুৰ্বৰ 
বারের মত কেহই মনোনাত হইবেন না ভাবিয়া বিমষ হইতে 
লাগিলেন। এমন সময়ে এক যুব সন্যাসী তথায় আসিয়া উপ- 
স্িত হইলেন । তাহার রূপের প্রভা দেখিয়া বোধ হইল, যেন 
স্বয়ং সুধ্যদেব আকাশমার্গ ছাড়িয়া ধরাতলে অবতীর্ণ হইয়াছেন । 
তিনি সভার এক (কোণে দাঁড়াইয়া কি হইতেছে. দেখিতে 
লাগিলেন। রাজকন্যাসহিত সেই সিংহাসন তাঁহার নিকটবর্তী 
হইল । রাজকন্যা সেই পরম রূপবান্‌ সন্নাসীকে দেখিবামাত্র 
বাহকদিগকে দণ্ডায়মান হইতে বলিয়া সন্ন্যাসার গলদেশে বরমাল্য 
অর্পণ করিলেন । যুবা সন্ন্যাসীটা মালা লইয়া ছুঁড়িয়া ফেলিয়া 
দিলেন, বলিতে লাগিলেন, একি পাগলামি করিতেছ ? আমি 
সন্যাসী, বিবাহের সহিত আমার সম্পর্ক কি % সেই দেশের রাজা 
মনে করিলেন, বোধ হয় লোকটা দরিদ্র, সেই জন্য রাজকন্যাকে 
বিবাহ করিতে ভরসা করিতেছে না, অতএব বলিলেন, ‘তুমি 
এক্ষণে আমার কন্যার সহিত অদ্ধরাজ্য পাইবে এবং আমার মৃত্যুর 
পর সমুদয় রাজ্য পাইবে ।” এই বলিয়া সন্ন্যাসার গলদেশে আবার 


দ্বিতীয় অধ্যায় । ' ৪৩ 


মাল্য অর্পণ করিলেন । সন্যাসী, “কি উৎপাত ! আমি বিবাহ 
করিতে চাহি না, তবু একি ? এই বলিয়া পুনরায় মালা ফেলিয়া 
দিয়া ভ্রুতপদে সেই সভা হইতে প্রস্থান করিলেন । 

এদিকে এই যুবকটার প্রতি রাজকন্যার এতদূর ভালবাস! 
পড়িয়াছিল যে, তিনি বলিলেন, ‘হয় আমি ইহাকে বিবাহ করিব, 
নয় মরিব।” এই বলিয়া তিনি তাহাকে ফিরুইয়া আনিবার 
জনা তীহার অন্ুবন্তন করিলেন । তখন সেই অপর সন্যাসী 
যিনি রাজাকে এখানে আনিয়াচিলেন- রাজাকে বলিলেন, “চলুন, 
আমরা এই ছুই জনের অনুগমন করি । এই বলিয় তাহারা 
অনেকটা দুরে দূরে থাকিরা! তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিতে 
লাগিলেন। বে সন্যাসী রাজকুমারীর পাণিগ্রহণে অসম্মত 
হইয়াছিলেন, তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক মাইল 
ধরিয়া গ্রামের মধ্য দিয়! চলিয়া বনে প্রবেশ করিলেন । রাঁজ- 
কন্যাও তাহার অনুগমন করিলেন ; অপর দুই জনও তাহাদের 
পশ্চাশ পশ্চাণ্ড চলিলেন । 

পূর্বেবোক্ত যুবা সম্নাসীটা এ বনটাকে তন্ন তন্ন রূপে জানিতেন ২ 
উহার কোথায় কি গুপ্ত পথ আছে, উহার অন্ধি সন্ধি সমস্তই 
জানিতেন। হঠাৎ তিনি এইরূপ একটা পথে প্রবেশ করিয়া 
একেবারে অন্তহিত হইলেন। রাজকন্যা আর তাহার কোন 
সন্ধান পাইলেন না। অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া 
তিনি একটা বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন ; কারণ, তিনি 
সেই বন হইতে বাহিরে আসিবার পথ জানিতেন না। তখন 


88 কন্ম-যোগ । 


শপ ee শসা er 


সেই রাজা ও সেই অপর সন্ন্যাসীটা তাঁহার নিকট আসিয়া 
বলিলেন, “কীদিও না, আমরা তোমাকে এই বনের বাহিরে 
যাইবার পথ দেখাইয়া দিব। কিন্তু এখন পথ বাহির করা 
বড় কঠিন ; কারণ, এখন বড় অন্ধকার । এই একটা বড় গাছ 
রহিয়াছে ; এস, আজ ইহার তলার বিশ্রীম করা যাক্‌-_ প্রভাত 
হইলেই তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দিব।” 
সেই গাছে এক পাখীর বাসা ছিল। তাহাতে একটী ছোট 
পক্ষা, পক্ষিণী ও তাহাদের তিনটা ছোট ছোট শাবক থাকিত । 
ছোট পাখীটী নীচের দিকে চাহিয়া তিনটা লোককে গাছের 
তলায় দেখিল ও পক্ষিণীকে বলিল, “দেখ, কি করা যায় ? 
আমাদের ঘরে অনেকগুলি অতিথি আসিয়াঁছেন--এ শীতকাল, 
আর আমাদের নিকট আগুনও নাই | এই বলিয়া সে উড়িয়। 
গেল, ঠোঁটে করিয়া একখণ্ড জ্বলন্ত কান্তভখণ্ড লইয়া আসিল 
এবং উহ! তাহার অতিথিগণের সম্মুখে ফেলিয়া দিল। তাঁহারা 
সেই অগ্নিখণ্ডে জ্বালানি কান্ত যোগ করিয়া বেশ আগুন প্রস্তুত 
করিলেন । কিন্তু পক্ষীটার তাহাতেও তৃপ্তি হইল না। সে তাহার 
পত্বীকে বলিল, পপ্রয়ে, আমরা কি করি ? উহাদিগকে খাইতে 
দিবার মত আমাদের ঘরে কিছুই নাউ ; কিন্তু ইহারা ক্ষুধার্ত, আর 
আমরা গৃহস্থ ; ঘরে যে কেহ আসিবে, তাহাকেই খাইতে দেওয়। 
আমাদের কর্তব্য । আমি নিজে যতদূর পারি, করিব। আমি 
ইহাদিগকে আমার নিজ শরীর দিব।” এই বলিয়া সে উড়িয়া 
গিয়। বেগে অগ্নিতে পড়িল ও মরিয়া গেল । অতিথিরা তাহাকে 


দ্বিতীয় অধ্যায় । 8৫ 


পড়িতে দেখিলেন, তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করিলেন, 
কিন্তু সে অতিদ্রত আসিয়া আগুনে পড়িয়া মরাতে তাহারা 
উহাকে নিবারণ করিবার সময় পাইলেন না। 

পক্ষিণী তাহার স্বামীর কাধ্য দেখিল, বলিল, “তিন জন 
লোক রহিয়াছেন, তাহাদের খাইবার জন্য একটা ছোট পক্ষী 
মাত্র রহিয়াছে । ইহাতে ত কুলাইবে না। স্ত্রীর কর্তব্য 
স্বামীর কোন উদ্যম বিফল হইতে ন! দেওয়া । অতএব আমিও 
আমার শরীর সমর্পণ করি 1” এই বলিয়া সেও আগুনে ঝাঁপ 
দিল ও পুড়িয়| মরিয়া গেল। 

তার পর সেই তিনটা পক্ষিশীবক যখন সমুদয় দেখিল, আর 
দেখিল, ইহাতেও তিনজনের পধ্যাপ্ত খাদ্য হয় নাই, বলিল, 
“আমাদের পিতামাতা যতদুর সাধ্য করিলেন, কিন্তু ইহা ত 
পধ্যাপ্ত হইল না। পিতামাতার কাধ্য সম্পূর্ণ করিতে চেষ্টা 
করা সন্তানের কর্তব্য ; আমাদেরও শরীর যাউক |” এই বলিয়! 
তাহারাও সকলে অগ্নিতে ঝাঁপ দিল। 

এ তিনটা ব্যক্তি পক্ষীগুলিকে খাইতে পারিলেন না) 
তাহার! যাহা দেখিলেন, তাহাতেই আশ্চর্য্য হইয়া গেলেন এবং 
কোনরূপে অনাহারে রাত্রি যাপন করিলেন। প্রভাত হইলে 
রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখাইয়া দ্িলেন। তখন 
তিনি তাহার পিতার নিকট প্রত্যাবর্তন করিলেন । 

তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধিয়া কহিলেন, “রাজন্‌, দেখিলে, 
নিজ নিজ অধিকারে কেহই অপর হইতে নিকৃষ্ট নহে। যদি 


৪৬ কম্ম-যোগ । 


gee শা, এ পপ সা কি একি পনি a পি gf আদর লী পিদ Ne ও দা এটি পলিশ Nae Nene hee ee সি পটি a ee এ পপ শি লি পি a ভাসি পিসি শট রা ৬১ ৩০ আলে এ 


তুমি সংসারে থাকিতে চাও, তবে এ পক্ষিগণের নায় প্রতি মুহুর্তে 
অপরের জন্য প্রাণবিসঙ্জন করিবার নিমিত্ত প্রস্তুত হইয়া থাক । 
আর বদি তুমি সংসার ত্যাগ করিতে চাও, তবে এ যুবকের ন্যায় 
হও, ধাভার পক্ষে পরম। স্বুন্দরা কন্য। ও রাজা ও শুনাবৎ প্রতিভাত 
হইয়াছিল। যদি তুমি গৃহস্থ হইতে চাও, তবে তোমার 
জীবনকে অপরের হিতের জন্য সন্বদ| বিসর্জন দিতে প্রস্তুত 
হইয়া থাক। , আর যদি তুমি সন্ন্যাস-জীাবনকেই মনোনীত 
কর, তবে সৌন্দধা, এশ্বধ্য ও শক্তির দিকে মোটে দৃষ্টিপাতই 
করিও না। প্রত্যেকেই নিক্ত নিক্ত অধিকারে শ্রেষ্ঠ, কিন্তু এক 
জনের কর্তব্য অপরের নভে 1” 


ভা 
ভুতীম্স অপ্প্যীস্জ 


চিড়ে 
কন্মরহস্য । 


অপরের দেহিক অনাব পুরণ করিয়া তাহাকে সাহায্য করা 
মঃৎ কম্ম বটে, কিন্তু অভাব বত অধিক এবং সাহায্য বা উপকার 
মত অধিক দুরস্পর্শী, সেই অনুসারে সেই উপকারও শ্রেষ্ঠতর। 
যদি এক ঘণ্টার জনা কোন ব্যক্তির অভাব দুর করিতে পারা 
বায়, তাহা তাহার পক্ষে অবশ্য উপকার বলিতে হইবে, কিন্তু 
ঘদি এক বৎসরের জন্য অভাব দূর করিতে পারা যায়, তাহা আরও 
অধিক উপকার, আর যদি অভাব চিরকালের জন্য দুর করিতে 
পারা যায়, তাহাই মানুষের সর্ব্বোচ্চ সাহায্য বা উপকার । 
অধ্যাত্মজ্ঞানই এক মাত্র বস্তু, যাহা আমাদের সমুদয় কষ্ট চির- 
কালের জন্য দুর করিতে পারে; অপরাপর জ্ঞান অতি অল্প 
সময়ের জন্য অভাব পুরণ করে মাত্র। মানুষের প্রকৃতি যদি 
একেবারে পরিবন্তিত হইয়! যায়, তবেই তাহার অভাব চিরকালের 
জন্য দূরীভূত হইতে পারে । কেবল আত্মবিষয়ক জ্ঞানের 
দ্বারাই অভাব-বৃত্তির একেবারে বিন্বাশ সঙ্ঘটিত হইতে পারে ; 
অতএব মানুষকে আধ্যাত্মিক সাহায্য করাই তাহার সর্বশ্রেষ্ঠ 
সাহায্য কর! । মানুষকে যিনি পরমার্থজ্ঞান প্রদান করিতে 


৪৮ কন্ম-যোগ | 


১৮ enn এ শি লিপি পপ লি জি চে ৯. সি প্লাস 


পারেন, তিনিই মানুষের সন্বশ্রেষ্ঠ হিতেষা। আমর! দেখিতেও 
পাই, মানুষের আধ্যাত্মিক অভাব পুরণ করিবার জন্য যাহারা 
সাহায্য করিয়াছেন, তীাহারাই খুব ক্ষমতাশালা পুরুষ ছিলেন ; 
কারণ, আধ্যাত্মিক জ্ঞানই জাবনের অন্যান্য কার্য্যসমুহের ভিত্তি । 
আধ্যাত্মিক স্রস্থতা ও সবলতাসম্পন্ন মানব বদি ইচ্ছা করেন, 
অন্যান্য বিষয়েও দক্ষ হইতে পারেন, আর মানুষের ভিতর 
মাধ্যাত্মিক বল না আসিলে, তাহার শারারিক অভাবগুলি 
পৰ্য্যন্ত পুরণ হয় না। আধ্যাত্মিক উপকারের পরই হইতেছে 
ুদ্ধিবৃত্তির উন্নতি-সন্বন্ধে সাহায্য কর! ; জ্ঞান দান করা ভোজাবস্ত- 
দান হইতে শ্রেষ্ঠ দান। প্রাণদান হইতেও উহা শ্রেষ্ঠ ; কারণ, 
জ্ঞানই মানুষের প্রকৃত জাবন। অজ্ঞান সৃত্যু, জ্ঞানই জীবন। 
জীবন যদি কেবল অন্ধকারমর এবং অজ্ঞান ও কষ্টের মধ্য দিয়া 
কষ্টে স্ুষ্টে চলা মাত্র হয়, তবে জাবনের মুল্য অতি অল্প। 
তার পর অবশ্য শারারিক অভাব পুরণ। অতএব পরোপকার, 
সম্বন্ধে বিচার করিবার সময় যেন আমরা এই ভ্রমে পতিত ন৷ 
হই যে, শারীরিক সাহাষ্যই এক মাত্র সাহায্য । শারীরিক 
সাহায্য সর্বশেষে ও সর্ববনিন্নে, কারণ, উহাতে চিরতৃপ্তি নাই। 
ক্ষুধার্ত হইলে যে কষ্ট হয়, তাহা খাইলেই চলিয়া! যায়, কিন্তু 
ক্ষুধা আবার ফিরিয়া আসে । কষ্ট তখনই দূর হইবে, যখন 
আমার সর্বববিধ অভাব দূর হইবে । তখন ক্ষুধা আমাকে কষ্ট 
দিতে পারিবে না। কোনরূপ ছুঃখ কষ্ট বা যাতনা আমাকে 
চঞ্চল করিতে সমর্থ হইবে না। অতএব, যাহাতে আমাদিগকে 


তৃতীয় 1 ৪৯ 


শপে লে = পাভ শাকিলা শী পা 


শাধ্যাস্মিক-সবলতা সম্পন্ন করে, তাহাই সব্বশ্রেষ্ঠ উপকার ; 
তাহার পর মানসিক উপকার ; তার পর শারারিক । 

কেবল শারারিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা 
অসম্ভব । যতদিন মানুষের প্রকৃতি না পরিবর্তিত হইতেছে, 
ততদিন এই শারারিক অভাবসকল আসিবেই আসিবে ; ততদিন 
এই কষ্টগুলি বোধ হইবেহ হইবে । যতই শারারিক পাহায্য 
কর না কেন, কোন মতেহ কষ্ট একেবারে দুর হইবে না। 
জগতের এহ ছুঃখ-সমস্তার একমাত্র মা নব-জাতিকে 
পবিত্র করা । আমরা জগতে যাহ! ৪ দুঃখ কষ্ট ও অশুভ 
দেখিতে পাই, অন্ঞ্ঞানই তৎসমুদয়ের জননা। মানুষকে জানা 
লোক দাও, মানুষকে আধ্যাত্মিকবলসম্পন্ন কর। যদি আমর! 
ইহা করিতে সক্ষম হই, যাঁদ সকল মানুষ পবিত্র, আধ্যাত্মিক- 
বলসম্পন্ন ও শিক্ষিত হয়, কেবল তাহ! হইলেই জগৎ হইতে 
দুঃখ চলিয়া যাইবে, তাহার পুবেব দুঃখ যাইতেই পারে না। 
দেশে যত বাড়ী আছে, সকল বাড়ীগুলিকে দান-ভাগার করিয়া 
তুলিতে পারি, দেশকে হাসপাতালে হাসপাতালে ছাইয়া ফেলিতে 
পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাইতেছে, ততদিন 
কষ্ট থাকিবেই থাকিবে । 

আমরা গীতায় পুনঃপুনঃ শিক্ষা পাই, আমাদিগকে অনবরত 
কৰ্ম্ম করিতে হইবে, কিন্তু সকল কর্ম্মুই সদসৎমিশ্রিত। আমরা 
এমন কোন কন্ম করিতে পারি না, যাহার কোন খানে কিছু 
ভাল নাই, আবার এমন কোন কম্ম হইতে পারে না, যাহাতে 

8 


৫০ কন্ম-যোগ I 


সত Nag 


কোথাও কাহারও না কাহারও কিছু অনিষ্ট করিবে । প্রত্যেক 
কাৰ্য্যই অনতিক্রমণীয় ভাবে সদসতমিশ্রিত। তথাপি শান্তর আমা- 
দিগকে সর্বনদ! কাধ্য করিতে বলিতেছেন। সদস উভয়ই উহাদের 
ফলপ্রসব করিবে । সতকম্মের ফল সৎ, অসৎ কম্মের ফল 
অসৎ হইবে, কিন্তু এই সদসৎ উভয়ই আত্মার বন্ধনমাত্র । 
গীতায় এ তব্বের এই মামাংস! করা হইয়াছে বে, যদি আমর! 
কন্মে আসক্ত না হই, তবে উহ! আমাদের উপর কোন শক্তি 
প্রকাশ করিতে পারিবে না । এক্ষণে আমরা “কন্মে অনাসক্তি' 
বলিতে কি বুঝার, তাহা বুঝিতে চেষ্টা করিব। 

গীতার মূল সুত্রই এই £-_নিরন্তর কর্ম্ম কর, কিন্তু তাহাতে 
আসক্ত হইও না। “সংস্কার? শব্দে মনের যে দিকে বিশেষ 
ঝোঁক তাহা বুঝাউয়া থাকে । মনকে যদি একটা হ্রদের সহিত 
তুলন। করা যায়, তবে বলা যায় যে, মনের মধ্যে যে কোন তরঙ্গ 
উঠে, নিবৃত্ত হইলে তাহা একেবারে নাশ হইয়। যায় না, কিন্তু 
উহ! চিত্তের ভিতর একটা দাগ এবং সেই তরজটার উদয় হইবার 
পুনঃসন্তবনীয়তা রাখিয়া যার । এই দাগ এবং এ তরঙ্গের পুন- 
রাবিভাবের সন্ভবনীয়তার একত্রে নাম--সংস্কীর। আমর! 
যে কোন কাৰ্য্য করি, আমাদের প্রত্যেক অঙ্গ-সঞ্চালন, আমাদের 
মনের প্রত্যেক চিন্তা চিত্তের উপর এইরূপ সংস্কার ফেলিয়া! 
যাইতেছে, আর যখন তাহারা উপরিভাগে প্রকাশ না 
থাকে, তখনও তাহারা এত প্রবল থাকে যে, তলে তলে 
অজ্ঞাতভাবে কাধ্য করিতে থাকে । আমরা প্রতি মুহুর্তে 


তৃতীয় অধ্যায় । ৫১ 


স্পিন 


যাহা, তাহা আমাদের মনের উপর এই সকল সংস্কীর- 
পুঞ্জের দ্বারা নিয়মিত । আমি এই মুহূর্তে যাহা, তাহা আমার 
ভূত জীবনের এই সকল সংস্কারসমগ্িমাত্র । ইহাঁকেই প্রকৃত 
পক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার-সমষ্টির 
দ্বারা শিয়মিত। যদি শুভ সংস্কার প্রবল হয়, সেই চরিত্র 
সাধুচরিত্ররূপে পরিণত হয়, অসৎ সংস্কার প্রবল হইলে তাহা 
অসচ্চরিত্র হর । যদি কোন ব্যক্তি সর্ববদা মন্দ কথা শুনে, 
মন্দ চিন্তা করে, মন্দ কায করে, তাহার মন এই মন্দ- 
সংস্কার-পুর্ণ হইয়া যাইবে এবং তাহারাই অজ্ভাতভাবে তাহার 
কাধ্য-প্রবুক্তিকে নিয়মিত করিবে । বাস্তবিক পক্ষে সর্ববদাই 
এই সংস্কারগুলির কাধ্য হইতেছে, স্থতরাং সে ব্যক্তি মন্দসংস্কীর- 
সম্পন্ন হওয়ায় তাহার কাধ্যও মন্দ হইবে । সে একটী মন্দ 
লোক হইয়া দাড়াইবে, সে তাহা না হইয়া থাকিতে পারিবে 
না। এই সংস্কারসমষ্টি মন্দকাধ্য করিবার প্রবল প্ররোচক 
শক্তি-স্বরূপ হইবে । সে এই সংস্কারগুলির হস্তে যন্ত্রতুল্য 
হইবে, তাহারা তাহাকে জোর করিয়া মন্দ কাষ্যে প্রবৃত্ত 
করাইবে। এইরূপ, যদি কোন লোক ভাল বিষয় ভাবে 
এবং ভাল কাষ করে, উহাদের সংস্কারগুলির সমষ্টি ভালই 
হইবে এবং উহারা পুর্বেবাক্ত প্রকারে তাহাকে তাহার অনিচ্ছা- 
সব্বেও সকাধ্যে প্রবৃত্ত করিবে । * যখন মানুষ এত ভাল 
কায করে এবং এত সৎচিন্তা করে যে, তাহার প্রকৃতিতে অনিচ্ছা! 
সব্ববেও অনিবাধ্যরূপে সগুকাধ্য করিবার ইচ্ছা উপস্থিত হয়, 


রসি 


৫২ কর্ম-যোগ | 


সি ও 


পিসি 


তখন সে স কোন অন্যায় কায্য করিব বলিয়া মনে মনে চিন্তা 
করিলেও, এ সকল সংস্কারের সমষ্টিস্বরূপ তাহাব মন তাহাকে 
উহা করিতে দিবে না। সংস্কারগুলিহ তাহাকে মন্দদিক্‌ হইতে 
ফিরাইয়। আনিবে। সে তখন তাহার সসংস্কারের হস্তে 
পুত্তলিকাপ্রায়। যখন এইরূপ হয়, তখনই সেই ব্যক্তির চরিত্র 
গঠিত হইয়াছে বলা যায়। 

যেমন কুৰ্ম্ম তাহার পদ ও মস্তক তাহার খোলার ভিতরে 
গুটাইয়। রাখে; তুমি তাহাকে মারিয়া ফেলিতে পার, খণ্ড 
খণ্ড করিয়। ফেলিতে পার, কিন্তু তাহারা বাহিরে আসিবে না, 
যে ব্যক্তির বিভিন্ন ইক্দ্রিয়কেন্দ্রগুলের উপর সংযম লাভ 
হইয়াছে, তাহার চরিত্র সেইরূপ । সর্বদা সচ্চিন্তার 
প্রতিক্রিয়া দ্বারা শুভ সংস্কারগুলি তাহার মনের উপরিভাগে 
সর্ববদা ভ্রমণ করাতে চিত্তের শুভ সংস্কার প্রবল হয়; তাহার 
ফল এই যে, আমরা! ইন্দ্রিয় ( কর্শ্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় উভয়ই ) 
জয় করি। তখনই চরিত্রের প্রতিষ্ঠা হয়, তখনই কেবল তুমি 
সত্য লাভ করিতে পার । এরূপ লোকই চিরকালের জন্য 
নিরাপদ ভূমিতে দণ্ডায়মান হয়। তাহার দ্বারা কোন অন্যায় 
কাৰ্য্য সম্ভবে না। তাহাকে যেখানেই ফেলিয়। দাও না কেন, 
যে সঙ্গেই তাহাকে রাখ না কেন, তাহার পক্ষে কোন বিপদের 
সম্ভাবনা নাই। এই শুক্ুসংস্কারসম্পন্ন হওয়া, অপেক্ষা আর 
এক উচ্চতর অবস্থা আছে-_যুক্তির বাসনা । তোমাদের অবশ্য 
স্মরণ আছে যে, এই সকল বিভিন্ন যোগের লক্ষ্য- আত্মার 


Mae = সি তি টুল শাল পা কস্পসিলি শি সা মিলি, 


তৃতীয় অধ্যায়। ৫৩ 


মুক্তি । প্রত্যেকেই সমভাবে একই স্থানে লইয়া যায়। বুদ্ধ 
ধ্যানের দ্বারা বা খৃষ্ট প্রার্থনা! দ্বারা যে অবস্থা লাভ করিয়াছিলেন, 
মানুষ কেবল কন্মের দ্বারা সেই অবস্থা লাভ করিতে পারে। 
বুদ্ধ ছিলেন জ্ঞানী, আর খ্ৰীষ্ট ছিলেন ভক্ত ; কিন্তু উভয়ে সেই 
একই পদ প্রাপ্ত হইরাঁচিলেন। এইটুকুই বুঝা কঠিন যে, 
মুক্তি অর্থে একেবারে সম্পূর্ণ স্বাধীনতা--শুভূ বন্ধন হইতে 
যেমন, অশুভের বন্ধন হইতেও তেমনি মুক্তি । সোণার শিকলও 
শিকল, লোহার শিকলও শিকল। আমার আঙ্গুলে একটা 
কীট! ফুটিয়াছে, আমি আর একটা কাঁটা দ্বারা কীটাটা 
ভুলিলাম। তুলা হইয়া গেলে দুইটা কীটাই ফেলিয়া দিলাম । 
দ্বিতীয় কীঁটাঁটা রাখিবার দরকার নাই, কারণ, উভয়টাই কাঁটা 
তবটে। এইরূপ, অশুভ সংস্ষারগুলি শুভসংস্কার দ্বারা নাশ 
করিতে হইবে । মনের মন্দ দাগগুলি তুলিয়া উহার উপর 
ভাল দাগ ফেলিতে হইবে, যতদিন না যাহা কিছু মন্দ 
একেবারে প্রায় অস্তহিত হইয়া যায়, অথবা জিত হয়, অথবা! 
মনের এক কোণে বশীভূত ভাবে থাকে । কিন্তু তৎপরে শুভ 
সংস্কারগুলিকেও জয় করিতে হইবে । তখনই যে ‘আসক্ত’ 
ডিল, সে ‘অনাসক্ত’ হইয়া যায়। কাধ্য কর, কিন্তু যেন এ 
কাৰ্য্য বা চিন্তা মনের উপর প্রবল ভাবে কোন সংস্কার 
ফেলিয়া নাযায়। তরঙ্গ আস্বক, পেশী ও মস্তিষ্ক হইতে মহৎ 
মহৎ, কার্য বাহির হউক, কিন্তু তাহারা যেন আত্মার উপর 
গভীর দাগ রাখিয়া যাইতে না পারে । ইহা করিবার উপায় 


৫৪ কৰ্ম্ম-যোগ | 


০ সস, সস টি সি পা ৮ সততা আক সপ সপ অয ললো "ত. লা পল সিসি 4 "৬ লা আভল অজলা ও ওজা পপি পাপী সিনা | লালা পাস পদ পরি পা 


কি? আমরা দেখিতে পাই, বে কার্যে আমর! আপনাদিগকে 
মিশ্রিত করি, তাহারই সংস্কার থাকিয়া যায় । 

সমস্ত দিন আমার সহিত শত শত লোকের সাক্ষাৎ হইয়া 
থাকিতে পারে, কিন্তু আমি যাহাঁকে ভালবাসি, তাহার সহিতও 
আমার সাক্ষাৎ হইল। রাত্রে যখন আমি শয়ন করিতে গেলাম, 
তখন আমি আমার দৃষ্ট সমুদয় মুখগুলির বিষয় চিন্তা করিবার 
চেষ্টা করিতে পারি, কিন্তু এক মিনিটের জন্য যে মুখখানি দেখিয়া- 
ছিলাম, যাহাকে আমি ভালবাসিতাম, সেই মুখখানিই আমার 
নিকটে আসিল, অপরগুলি কোথায় অন্তহিত হইল ! আমার 
এ ব্যক্তির প্রতি বিশেষ আসক্তি বশতঃ অন্যান্য মুখগুলি 
অপেক্ষা এটিই আমার মনে বিশেষ কার্যা করিয়াছিল । শরীর 
সম্বন্ধে এ সকলগুলিরই একরূপ প্রভাব বলিতে হইবে । যে 
মুখগুলিই আমি দেখিয়াচি, সকল গুলিরই ছবি আমার 
মক্ষিজালের* উপর পড়িয়াছিল, মস্তিফ এ ছবি লইয়া- 
ছিল, তথাপি মনের উপর উহাদের প্রভাব একরূপ হয় নাই । 
কিন্তু এক ব্যক্তির চকিতমাত্র দর্শন আমার চিত্তের মধ্যে এতদূর 
গভীর প্রভাব বিস্তার করিয়াছে । তাহার কারণ এই যে, অন্যান্য 
মুখগুলির সহিত আমার চিত্তাত্যন্তরস্থ কোন ভাবের সাদৃশ্য ছিল 
না, তাহাদের মধ্যে অনেকগুলি হয় ত সম্পূর্ণ নুতন-_-এমন 


* অক্ষিজাল-_[২০122. চক্ষুগোলকের পশ্চান্তাগস্থ কোমল পদার্থ-বিশেষ। এ 
স্থানে চাক্ষুষ ন্াযুহত্রগুলি শেষ হইয়াছে । ইহার উপর বস্তুর চিত্র পতিত হুইয়। 
চাক্ষুষ জ্ঞান উৎপন্ন হয়। 


তৃতীয় অধ্যায় । ৫৫ 


সকল নূতন মুখ হয় ত দেখিয়াছি, যাহাদের সম্বন্ধে আমি কখন 
চিন্তাই করি নাই, কিন্তু ষে মুখখানির একবার মাত্র চকিত দর্শন 
পাইয়াছি, তাহার সহিত চিভ্তাভ্যন্তরস্থ বিষয়ের বিশেষ সংশ্রব 
চিল। হয় ত কত বৎসর ধরিয়া তাহার ছবি ভাবিতেছিলাম, 
তাহার সন্বন্ধে শত শত বিষয় জানিতাম, আর এই একবার 
দর্শনরূপ নৃতন বিষয় মনের ভিতরকার শত শত সদৃশ বিষয় 
পাইল, তাহাতে এই সকল সম্বন্ধ জাগরিত হইল। এই সমুদয় 
বিভিন্ন মুখগুলি দেখার সমবেত ফলে মনে যে সংস্কার পড়িল, 
এ একখানি মুখ দেখিয়া মানসপটে তদপেক্ষা শতগুণ সংস্কার 
পড়িল। সেই কারণেই উহ মনের উপর সহজেই প্রবল প্রভাব 
বিস্তার করিয়ছিল। 

অতএব অনাসক্ত হও, কাধ্য চলিতে থাকুক- মস্তিক্ষ-কেন্দ্র- 
সমূহ কাৰ্য্য করুক-_নিরন্তর কাধ্য করুক, কিন্তু একটা তরঙ্গও 
যেন মনকে জয় না করিতে পারে । তুমি যেন সংসারে বিদেশী 
পথিক, যেন দুদিনের জন্য আসিয়াছ, এই ভাবে কাধ্য করিয়া 
যাও, নিরন্তর কাধ্য কর, কিন্তু নিজেকে যেন বন্ধনে ফেলিও 
ন1; বন্ধন বড় ভয়ানক । এই জগৎ আমাদের বাসভূমি নহে, 
আমাদের নানা সোপানের ভিতর দিয়া যাইতে হয়, জগৎও 
তজ্বপ একটা সোপান-বিশেষ ; ইহার মধ্য দিয়া আমরা চলিতেছি 
মাত্র। সাংখ্যের সেই মহাধাক্য স্মরণ রাখিও,_-“সমুদয় 
প্রকৃতি--আত্মার জন্য, আত্ম! প্রকৃতির জন্য নহেন।” প্রকৃতির 
অস্তিত্বের প্রয়োজন আত্মার শিক্ষার জন্য, প্রকৃতির অন্ত 


৫৬ কর্ম্ম-যোগ । 


শি শি লাস PN. এ Tae আপি = = পিচ পাপী ত পা পি শী রা কা আপা পি স্টপ আক শপ শাল ছি এ শি ০ পি 


কোন প্রয়োজন নাই। প্রকৃতির অস্তিত্বের প্রয়োজনই এই 
যে, আত্মা যাহাতে জ্ভানলাভ করিতে পারে, আর জ্ঞানের দ্বারাই 
আত্মা আপনাকে মুক্ত করিতে পারে। আমরা যদি সর্বনদাই 
ইহা স্মরণ রাখি, তবে আমরা প্রকৃতিতে কখনই আসক্ত 
হইব না; আমর! জানিব, প্রকৃতি আমাদের একটী পাঠা পুস্তক 
মাত্র । উহা হইতে জ্ঞান লাভ করিবার পর, এ গ্রন্থের আর 
আমাদের নিকট কোন মূল্য থাকে না। তাহা না করিয়া আমরা 
প্রকৃতির সহিত আপনাদিগকে মিশাইয়া ফেলিতেছি, আমরা 
ভাবিতেছি, আত্মাই প্রকৃতির জনা ; যেমন সাধারণ চলিত কণা 
আছে যে, ‘কেহ কেহ খাইবার জন্যই জীবন ধারণ করিয়। 
থাকে, কেহ আবার জীবন ধারণ করিবার জনা খাইয়া থাকে !' 
আমরা সর্বদাই এই ভূল করিতেছি । আমর! প্রকৃতিকে ‘আমি’ 
ভাবিয়া জামে পড়িতেছি, আর উহাতে আসক্ত হইতেছি । এই 
আসক্তি হইতেই আত্মার উপর প্রবল সংস্কার পড়িতেছে। উহাতেই 
আমাদিগকে বদ্ধ করিয়া রাখিয়া দাসবৎ কার্য্য করাইতেছে । 

মোট কথা হইতেছে এই যে, প্রভুর মত কাৰ্য্য করিতে 
হইবে, ক্রীতদাসের মত নয় । কার্য সর্বদা কর, কিন্তু দাসের 
মত কার্স করিও না। সকলে কেমন কার্ধা করিতেছে, তাহ! 
কি দেখিতেছ না? কেহই বিশ্রাম লাভ করিতে পারে না। 

নল! নিরনববই জন লোক' দাসব কার্য করিয়া পাকে, 
তাহার কল দুঃখ ; এরূপ কাৰ্য্য স্বার্থপর । স্বাধীনতার সহিত 
কাধ কর, প্রেমের সহিত কার্য কর। প্রেম শব্দটী বুঝা বড় 


তৃতীয় অধ্যায় । ৫৭ 


at ene সপ্ন স্টপ পা পপর লী শি উস রি ছি না রাস সপ ্পস্ি আমি লালি ৯ সস সপন সাল তি সত 


কঠিন । স্বাধীনতা না থাকিলে প্রেম আসিতেই পারে না। ক্রীত- 
দাসের ত প্রেম নাই । একটী ক্রীতদাস কিনিয়! শিকলে বাঁধিয়া 
যদি তাহাকে কায করাও, সে বাধা হইয়া কষ্টে স্থষ্টে কায করিবে 
বটে, কিন্তু তাহার প্রেম থাকিবে না। এইরূপ যখন আমর! 
জগতের জনা দাসবৎ কার্য করি, তাহাতে আমাদের প্রেম থাকে 
ন। সুতরাং তাহা প্রকৃত কাৰ্য্য নহে । আমাদের আত্মীষ বন্ধ 
বান্ধবের জন্য আমরা যে কায করি, এমন কি, আমাদের নিক্তের 
জন্য যে কায করি, তাহার সম্বন্ধেও এ কথা খাটে । 

স্বার্থের জন্য কম্ম দাসম্লভ কন্ম । আর কোন কর্ম্ম স্বার্থের 
জন্য কিনা, তাহার এই পবীক্ষা-_প্রেমের সহিত যে কোন কাধা 
হয়, তাহাতেই সুখ আসিয়া থাকে । প্রকৃত প্রেমপ্রণোদিহ 
এমন কোন কাধ্য নাই, যাহার ফলস্বরূপ শান্তি ও আনন্দ না 
আসিবে । ত সত্তা, প্রকৃত জ্ঞান, প্রকৃত প্রেম অনস্ত- 
কালের জন্য পরস্পর সম্বন্ধে সম্বদ্ধ আর প্রকৃত পক্ষে ইহারা 
একে তিন । যেখানে উহাদের মধ্যে একটা বর্তমান, সেখানে মপর- 
গুলিও অবশ্যই থাকিবে । উহারা সেই অদ্বিতীয় সচ্চিদানান্দেরই 
ত্ৰিবিধ রূপ । যখন সেই সত্তা সামন্ত ও আপেক্ষিকভাবাপন্ন হয়, 
তখন উহাকে আমরা জগৎ-স্বরূপে দেখিয়া থাকি । সেই জ্ঞানও 
আবার জাগতিকবস্তবিষয়ক জ্ঞানে পরিণত হয় এবং সেই 
আনন্দ মানবহৃদয়ে যত প্রকার প্রকৃত প্রেম আছে, তাহার 
ভিত্তিস্বরূপ হয়। অতএব প্রকৃত প্রেম, প্রেমিক অথবা প্রেমা- 
স্পদ কাহারও কষ্টের কারণ হইতে পারে না। 


৫৮ কম্ম-যোগ । 


দলপতি ৮ শসা আপ আস শসা ইউপি ও এ এ PE এত a লে ত কস ও সি 


মনে কর, 7 কোন লোক কোন স্ালোককে ভালবাসে | সে 
নিজেই তাহাকে একা দখল করিতে চায়, প্রতি মুহূর্তে তাহাকে 
লইয়া তাহার ঈষ্যা উদয় হয়। তাহার ইচ্ছা, সে তাহার 
নিকট বস্তুক, তাহার নিকট দীড়াক এবং তাহার ইঙ্গিতে 
খাওয়া দাওয়া চলা ফেরা প্রভৃতি সব কায করুক । সে এ 
স্ীলোকটার ক্রতদাস হইয়া পড়িয়াছে এবং তাহাকেও আপনার 
ক্রীতদাস করিয়া রাখিবার ইচ্ছা করিতেছে ; উঠা ভালবাস! নয়, 
উহা ক্রীতদাসের এক প্রকার ভাববিকার মাত্র, উহা যেন ভাল- 
বাসার মত দেখা ইতেছে, বস্তুতঃ ভালবাসা নহে । উহা! ভালবাসা 
নহে, কারণ, উহাতে যন্ত্রণা আছে। যদি সে তাহার ইচ্ছা 
সম্পাদন না করে, তাহার যন্ত্রণা আসিবে । ভালবাসায় কোন 
বাতন।কর প্রশ্তিক্রিয়া নাই । ভালবাসার প্রতিক্রিয়ায় কেবল 
আনন্দই আসিয়া থাকে । যদি তাহা না হয়, সেটা ভালবাসা 
নয়, আমর! অপর কিছুকে ভালবাসা বলিয়া ভুল করিতেছি । যখন 
তুমি তোমার স্বামী, স্ত্রী, ছেলেপিলে, এমন কি, সমুদয় 
জগৎকে এমন ভাবে ভালবাসিতে সমর্থ হইবে যে, তাহাতে 
কোনরূপ যন্ত্রণা, ঈধষ্যা বা স্বার্পরতারূপ প্রতিক্রিয়ার 
উদয় হইবে না, তখনই তুমি প্রকৃত পক্ষে অনাসক্ত হইতে 
পারিবে । 

শ্রীকৃষ্ণ বলিতেছেন, “দেখ অৰ্জ্জুন, যদি আমি এক মুহ 
কৰ্ম্ম হইতে বিরত হই, সমুদয় জগ নষ্ট হইবে, কিন্তু আমার 
জগৎ হইতে লাভের কিছুই নাই । আমিই জগতের একমাত্র 


তৃতীয় অধ্যায় | ৫৯ 


৩ দি, লি জী পিপি লি সি পাটি লক সজা” wt au পার ah TNA FPN NF A NN Fe eS সত পি 


প্রভু । কৰ্ম্ম করিয়া আমার কোন লাভ নাই | তবে 
আমি কৰ্ম্ম করি কেন? জগৎকে ভালবাসি বলিয়া |» 
ঈশ্বর ভালবাসেন বলিয়াই তিনি অনাসক্ত । এই প্রকৃত ভাল- 
বাসা আমাদিগকে অনাসক্ত করিয়া ফেলে । যেখানেই এই 
আসক্তি দেখিবে, পরস্পর এই ভয়ানক আকর্ষণ, সেখানেই 
জানিবে, উহা শারীরিক আকর্ষণ-_কতক গুলি *জড়বিন্দ্ুর সহিত 
আর কতরুগুলি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ__কিছু যেন দুইটা 
বস্তুকে ক্রমাগত নিকটবর্তী করিতেছে । আর উহার! পরস্পর 
খুব নিকটবর্তী না হইতে পারিলেই যন্ত্রণার উদ্ভব । কিন্তু যেখানে 
প্রকৃত ভালবাসা, সেখানে ভৌতিক আকর্ষণ কিছুমাত্র নাই। 
প্রকৃত প্রেমিক ব্যক্তিগণ পরস্পর সহস্র মাইল ব্যবধানে থাকিতে 
পারেন, তাহাতে ভালবাসার কিছুমাত্র ক্ষতি হইবে না এবং কোন- 
রূপ যন্ত্রণাকর প্রতিক্রিয়াও হইবে না। 

এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের কাধা 
বলিলেও হয় । কিন্তু উহ! লাভ করিতে পারিলেই, আমর! 
প্রকৃত লক্ষ্যস্থলে উপনীত হইলাম ও মুক্ত হইলাম । তখন 
প্রকৃতির বন্ধন আমাদের নিকট হইতে খসিয়া পড়ে, আমর! 
প্রকৃতির প্রকৃত স্বরূপ দেখিতে পাই । প্রকৃতি আমাদের পায়ে 
আর শিকল পরাইতে পারে না। আমরা তখন সম্পূর্ণ স্বাধীন 
ভাবে দীড়াইতেও পারি, ফলাফলের দিকে লক্ষ্যশূন্য হই । ভাল 
মন্দ কি ফল হইল, তখন কে গ্রাহা করে? যে স্বাধীন ভাবে কম্ম 
করে, সে ফলাকাঙ্ক্ষা করে না। 


৬০ কন্ম-যোগ । 


জপ এস ওর ও পিজা পাশ এবার শা আরম উল 


ছেলেদের কিছু দিলে তোমরা কি ছেলেদের নিকট হইতে 
তাহার কিছু প্রতিদান চাও ? তাহাদের জন্য কায করা তোমার 
কর্তব্য__এখানেই উহা! শেষ হইল। কোন বিশেষ ব্যক্তি, নগর 
ব| রাজোর জন্য যাহা করিতে ইচ্ছা কর, করিয়া যাও, কিন্তু 
ছেলের প্রতি তোমার যেরূপ ভাব, উহাদের প্রতি সেই ভাব 
ধারণ কর, উহাদের নিকট হইতে কিছু আশা করিও না । যদি 
তুমি সর্ববদাই এই ভাব অবলম্বন করিতে পার যে, তুমি দাতামাত্র, 
তুমি যাহ! দিতেছ, তুমি তাহা হইতে প্রতাপকারের কোন আশা 
রাখ না, তবে সেই কন্মে তোমার কোন আসক্তি আসিবে না। 
যখন আমরা কিছু প্রত্যাশা করি, তখনই আসক্তি আইসে। 
যদি দাসবৎ কাৰ্য্য করিলে তাহাতে স্বার্থপরতা ও ফলাসক্তি 
আসে, তাহা হইলে নিজ মনের প্রভুবৎ কার্য করিলে তাহাতে 
অনাসক্তিজনিত আনন্দ আসিয়া থাকে । আমরা সর্ববদাই অধি- 
কার ও ন্যায়ের কথা কহিয়া থাকি, কিন্তু দেখিতে পাই, উহার! 
কেবল শিশুস্্লভবাক্যমাত্র । কেবল দুইটী জিনিষ আছে, 
যাহা মানবের চরিত্র-নিয়মনে প্রকুতপক্ষে কার্যকরী হইয়া থাকে 
জোরজুলুম ও দয়া। জোরজুলুম করা চিরকালই স্বার্থপরতা- 
বৃত্তির পরিচালনা । সকল নরনারীই তাহাদের যতটা শক্তি ও 
স্বিধা আছে, তাহার যতদুর পারে, সহায়তা লইতে চাহে। দয়! 
স্বর্গতুল্য। ভাল হইতে গেলে আমাদের সকলকে দয়াবান্‌ হইতে 
হইবে। এমন কি, ন্যায়, অধিকার, শক্তি-_-এসকলই দয়ার উপর 
প্রতিষ্ঠিত । কার্ধ্য করিয়া তাহার প্রতিদান লাভের চিন্তাই আমা- 


তৃতীয় অধ্যায় । ‘৬১ 


পিসি 


দের আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক । শুধু তাহাই নহে, পরি- 
ণামে উহাতে অনেক কষ্ট লইয়া আসে । কেবল যে কাধ্য সমগ্র 
মানবসমাজ ও প্রকৃতির জন্য স্বাধীনভাবে কর! হয়, তাহাতে কোন- 
রূপ বন্ধন আনরন করে না । আর এক উপার আছে, যাহাতে 
এই দয়া ও নিঃস্বার্থপরতাকে কাষ্যে পরিণত করা যাইতে পারে 
অর্থাৎ যদি আমরা সগু৭ ঈশ্বরে বিশ্বাস করি, তবে কাধ্যকে উপা- 
সন! বলিয়া চিন্তা করিতে হইবে । আমরা এক্ষেত্রে আমাদের 
সমুদয় কৰ্ম্মফল ভগবানে অর্পণ করিয়া থাকি । এইরূপে তাহাকে 
উপাসনা! করিলে আমাদের কায্যের জন্য মানবজাতির নিকট কিছু 
আশা করিবার আমাদের অধিকার নাই । প্রভু স্বয়ং সর্বদা কাধ্য 
করিতেছেন এবং তাহার কখনই কোনরূপ আসক্তি নাই। যেমন 
জল পদ্মপত্রকে ভিজীইতে পারে না, সেইরূপ কাধ্য ফলাসক্তি 
উৎপন্ন করিয়। নিঃস্বার্থপর ব্যক্তিকে বন্ধন করিতে পারে না। 
অহংশূন্য ও অনাসক্ত ব্যক্তি জনপুর্ণ ও পাপসক্কুল সহরের 
অভ্যন্তরে যাইতে পারেন, তিনি তাহাতে পাপে লিপ্ত হইবেন না। 

এই সম্পূৰ্ণ স্বার্থত্যাগের ভাবটা নিম্নলিখিত গল্পটাতে স্ফ,টাকৃত 
হইয়াছে । কুরুক্ষেত্রযুদ্ধের অবসানে পঞ্চপাগুবে মিলিয়া একটা 
মহাযজ্ঞ করিলেন। তাহাতে দরিদ্রদিগকে নানাবিধ বহুমুল্য 
বস্তু দান করা হইল। সকল ব্যক্তিই এ যজ্ঞের জীকজমক ও 
এশ্ব্য্যে চমৎকৃত হইল আর বলিতে লাগিল, জগতে পূর্বের এরূপ 
যজ্ঞ আর হয় নাই। যজ্ঞশেষে এক ক্ষুদ্রকায় নকুল আসিয়া 
উপস্থিত হইল । তাহার অদ্ধশরীর হিরপ্ময়, অদ্ধেক পিঙ্গলবর্ণ। 


৬২ কম্ম-যোগ । 


শা রা পরি পপ, oo Te রা পপ a দাশ পপর আপ লো আসি সপে জলা সপ পিএ তি লতা শী এাতিলাছ লস কপি | সিরা পাটি বিপরিত পরশ আরা 


সে সেই যজ্ঞভূমির মৃত্তিকায় গড়াগড়ি দিতে লাগিল। তার পর 
সে চতুদ্দিকন্থ জনগণকে বলিল, “তোমরা সকলে মিথ্যাবাদী, 
উহা যজ্ঞই নহে ৷” তাহারা বলিতে লাগিল, “কি ! তুমি বলিতে. 
ইহা বজ্ঞই নহে ? তুমি কি জান না, এই যজ্ঞে গরীবদিগকে 
কত ধনরত্বাদি প্রদত্ত হইয়াচে--সকলেই পনবান্‌ ও সন্তৃ্টচিন্ত 
হইয়া গিয়াছে ? মানুষে ইহার মত অদ্ভুত বজ্জ আর করে নাই ।' 
নকুল বলিল, “শুনুন, একটা ক্ষুদ্র গ্রাম ছিল, তথায় এক গরীব 
ব্রাঙ্গণ, স্ত্রী, পুত্র ও পুত্রবধূ লইয়া বাস করিতেন । ব্রাহ্মণ খুব 
গর।ব ছিলেন ; শাস্ত্র ও ধন্মেপদেশ দ্বারা লব্ধ ভিক্ষাই তাহার 
জীবিকা ছিল। 

“সেই দেশে এক সময়ে তিনবৎসরব্যাপী দুর্ভিক্ষ আসিল; 
গরীব ব্রাহ্মণটা পূর্বের চেয়ে অধিক কষ্ট পাইতে লাগিলেন । 
অবশেষে সেই পরিবারকে পাঁচদিন ধরিয়া উপবাস করিতে 
হুইল। ষষ্ঠ দিনে পিতা সৌভাগ্যক্ৰমে কিছু যবের ছাতু সংগ্রহ 
করিয়া আনিলেন এবং উহা চারিভাগ করিলেন। তাহার! 
উহা খাইবার উপযুক্ত করিয়া প্রস্তুত করিয়া ভোজনে বসিবেন, 
এমন সময়ে দরজায় ঘা পড়িল! পিতা দ্বার খুলিয়া দিলেন, 
দেখিলেন, এক অতিথি দ্াড়াইয়া। ভারতবর্ষে অতিথি বড় 
পবিত্র ও মান্য । সেই সময়ের জন্য তীহাকে নারায়ণ মনে করা 
হয় এবং তাহার প্রতি সেইরূপ আচরণ করা হয়। গরীব 
্রাহ্মণটী বলিলেন, “আসন্ন মহাশয়, আসুন, স্বাগত, স্বাগত ৷” 
ব্ৰাহ্মণ অতিগির সম্মুখে নিজ ভাগের খাদ্য রাখিলেন। অতিথি 


তৃতীয় অধ্যায়। ৬৩ 


মতি শীঘ্রই উহা নিঃশেষ করিয়া বলিলেন, “মহাশয়, আপনি 
আমাকে একেবারে মাবিয়া ফেলিলেন, দেখিতেছি। আমি 
দশদিন ধরিয়া উপবাস করিতেচি-_এই অল্লপরিমাণ খান্ভে আমার 
জঠরাগ্নি আরও জ্বলিয়া উঠিল ।” তখন স্ত্রী স্বামীকে বলিল, 
“উহাকে আমার ভাগ ও দিন্‌।৮ 'ধামী বলিলেন, “না, তাহা হইবে 
না।৮ কিন্তু স্ত্রী জোর করিয়া বলিতে লাগিল, “এ গরীব 
বেচারা আমাদের নিকট উপস্থিত, আমরা গৃহস্থ, আমাদের কর্তব্য 
-উহাকে" খাওয়ান, আর যখন আপনার কিছু দিবার নাই, 
তখন আমার উহাকে আমার ভাগ দেওয়া উচিত । তবেই আমার 
স্রার কম্ম করা হইবে |” এই বলিয়া সে নিজ ভাগ অতিথিকে 
দিল। অতিথি তৎক্ষণাৎ তাহা নিঃশেষ করিলেন, আর বলিলেন, 
“আমি এখনও ক্ষুধায় জবলিতেছি ।” ছেলেটা বলিল, “আপনি 
আমার ভাগও নিন্‌ । ছেলের কর্তব্য--পিতাকে তাহার কর্তৃব্য- 
পালনে সহায়তা করে ।৮” অতিথি তাহাও খাইয়া ফেলিলেন, কি এ 
তথাপি তিনি অতৃপ্ত রহিলেন। তখন পুন্রবধূও তাহার ভাগ 
দিল। এইবার তাহার পর্যাপ্ত আহার হইল । অতিথি তখন 
তাহাদিগকে আশীর্বাদ করিতে করিতে চলিয়া গেলেন। 

“সেই রাত্রে এ চারিটী লোক অনাহারে মরিয়া গেলেন! 
এ ছাতুর গোটাকতক দানা মেজেয় পড়িরাছিল। উহার উপরে 
যখন আমি, গড়াগড়ি দিলাম, তখন আমার অর্ধেক শরীর 
স্বর্ণ হইয়া গেল; আপনারা সকলে ত ইহা দেখিতেছেন। 
সেই অবধি আমি সমুদয় জগৎ খুজিয়া বেড়াইতেছি, ইচ্ছা 


সে cet আর্জি সস মি পপ শর ৬ সি প্লাজা 


৬৪ কম্ম-যোগ । 


১০০ 


যে, এইরূপ আর একটা যজ্ঞ দেখিব। কিন্তু আর সেরূপ 
যজ্ঞ দেখিতে পাইলাম না। আর কোথাওই আমার শরীরের 
অপরাদ্ধ স্থবর্ণরূপে পরিণত হইল না । সেহ জন্যই আমি বাঁল- 
তেছি, ইহা যজ্ঞই নহে ।” 

ভারত হইতে এইরূপ উচ্চ স্বার্থত্যাগ ও দয়ার ভাব চলিয়া 
যাইতেছে; মহদাশয় ব্যক্তিদিগের সংখ্যা ক্রমশঃ কমিয়া যাইতেছে। 
নূতন ইংরাজী শ্বিখিবার সমর আমি একখানি গল্পের বই পড়িয়া- 
ছিলাম । তাহার মধ্যে প্রথম গল্পটার মন্ম এই £_-কোন বালক 
কায করিয়! যাহা কিছু উপার্জন করিয়াছিল, সবই তাহার বৃদ্ধা 
জননীকে দিরাছিল। বইএর ৩1৪ পৃষ্ঠ ধরিয়া বালকের এই 
কর্তব্যপরায়ণত।র প্রশংসা করা হইয়াছে । কিন্তু ইহাতে অসাধারণত্ব 
কি আছে? কোন হিন্দু ঝলকই এই গল্পের অভ্যন্তরে যে কি 
নাতিশিক্ষা আছে, তাহা ধারণা করিতে পারে না। এখন 

ত্যদেশের ভাব--চাচা, আপন বাঁচা” শুনিয়া আমি ইহ! 
বুঝিতে পারিতেছি। এদেশে এমন লোকও অনেক আছে, 
যাহারা আপনারাই সমুদয় ভোগ করিতে থাকে, বাপ মা স্ত্রীপুত্র- 
দিগকে একেবারে ভাসাইয়া দেয়। গৃহস্থের কুত্রাপি ও কদাপি 
এরূপ আদর্শ হওয়। উচিত নহে। 

এখন তোমরা বুঝিতেছ, কর্ম্মযোগের অর্থ কি। উহার 
অর্থ-__সম্মুখে মৃত্যু আসিলেও মুখটা বুজাইয়া সকলকে সাহায্য 
করা। লক্ষ লক্ষ বার লোকে তোমায় প্রতারণা করুক, 
কিন্তু তুমি একটা কথাও কহিও না আর তুমি যে কিছু 


তৃতীয় অধ্যায় । ৬৫ 


a শ্রী সপ সপ রি পরী লি এপার" পা” রা শি পপ সর পপ উস রস আর উর পপ tea eae ৬০ পর টি সি পা এজ বি সা এর পপ 


ভাল কায করিতেছ, এ বিষয়ও ভাবিও না। দরিদ্রগণকে 
ভূমি যে দান করিতেছ, তাহার জন্য বাহাদুরি করিও না, 
অথবা তাহাদের ক্রতজ্ঞতার আশাও রাখিও না, বরং তাহারা 
মে তোমায় তাহাদের প্রতি দয় প্রকাশ করিবার সুযোগ 
দিয়াছে, তজ্জন্য তাহাদের প্রতি কৃতজ্ঞ ভও। অতএব 
স্পষ্টই দেখা যাইতেছে, আদর্শ সন্ন্যাসী হওয়া অপেক্ষা 
আদর্শ গুহী হওয়া কঠিন। ত্যাগী ও কৰ্ম্মী" উভয়েই ঠিক 
পথে যাইতেছেন এবং ত্যাগীর কঠোর জাবন হইতে কর্মীর 
জীবন কঠোরতর না হইলেও অন্ততঃ তাহার মতই কঠোর 


বটে । 


চজুৰ্শ্ব ভ্ঞ্তান্স ৷ 


কর্তব্য কি? 


কন্মযোগ্র তত্ব বুঝিতে হইলে কাধ্য কাহাকে বলে, 
তাহা জানা আমাদের আবশ্যক । ইহা হইতেই স্বাভাবিক 
এই প্রশ্ন আইসে যে, কর্তব্য কি ? আমার যদি কিছু করিতে 
হয়, তবে প্রথমে আমাকে আমার কর্তব্য কি, জানিতে 
হইবে এবং দেখিতে হইবে, তাহা! করিবার শক্তি আমার 
আছে কি না। কর্তব্যজ্ঞান আবার বিভিন্ন জাতিতে বিভিন্ন । 
মুসলমান বলেন, তাহার শাস্ত্র কোরাণে যাহা লিখিত আছে, 
তাহাই তাহার কর্তব্য । হিন্দু বলেন, তাঁহার বেদে যাহা 
আছে, তাহাই তাঁহার কর্তব্য । খ্রীষ্টান আবার বলেন, তাঁহার 
বাইবেলে যাহা আছে, তাহাই তাহার কর্তব্য । স্বতরাং আমরা 
দেখিলাম, জীবনের বিভিন্ন অবস্থায়, বিভিন্ন কালে ও বিভিন্ন 
জাতির ভিতরে কর্তব্যের ভাব অবশ্যই ভিন্ন ভিন্ন রূপ 
হইবে। অন্যান্য সার্ববভৌমিক ভাব-বোধক শব্দের ন্যায় 
কর্তব্য শব্দেরও লক্ষণ করা কঠিন । আমরা ইহার আনুষঙ্গিক 
সমুদয় ব্যাপার, কন্মজীবনে উহার পরিণতি ও ফলাফল 
জানিয়াই উহার সন্ধন্ধে একটা ধারণা করিতে পারি । 

যখন আমাদের সন্মুখে কতকগুলি ঘটনা ঘটে, তখন 


চতুর্থ অধ্যায় । ৬৭ 


আমাদের সকলেরই সেই বিষয়ে কোন বিশেষভাবে কাৰ্য্য করি- 
বার জন্য স্বাভাবিক অথব! পুর্ববসংস্কারানুষারী ভাব উদয় 
হয়। সেই ভাব উদয় হইলে মন সেই বিষয়-সন্বন্ধে চিন্তা 
করিতে আরম্ভ করে। কখনও মনে করে, এরূপ অবস্থায় 
এইরূপ ভাবে কাধ্য করাই সঙ্গত, আবার অন্য সময়ে ঠিক 
সেইরূপ অবস্থা হইলেও তদ্রপ ভাবে কাধ্য করা অন্যায় 
বলিয়া মনে করে। সর্বত্রই কর্তব্যের এই সাধারণ ধারণ 
দেখা যায় যে, সকল সৎ ব্যক্তিই নিজ বিবেকের (conscience) 
আদেশানুযারী কন্ম করিয়া থাকেন। কিন্তু কাধ্যবিশেষ 
কি হইলে কর্রব্যলক্ষণাক্রান্ত হয়? প্রাণসংশয়স্থলে যদি 
খ্ৰীষ্টিয়ান সম্মুখে গোমাংস পাইয়া নিজের প্রাণরক্ষার্থ উহা 
আহার না করে বা অপরের প্রাণরক্ষার্থ তাহাকে না দেয়, 
তাহা হইলে সে নিশ্চিত কণন্তব্যের অবহেলা হইল, বোধ 
করিবে। কিন্তু হিন্দু আবার যদি এরূপ স্থলে উহা ভোজন 
করে বা অপর হিন্দুকে উহা ভোজনার্থে প্রদান করে, সেও 
তজ্রপ নিশ্চিত বোধ করিবে যে, আমার কর্তব্য লঙ্ঘন হইল । 
হিন্দুর শিক্ষা ও সংস্কার তাহার হৃদয়ে তত্রপ ভাব আনিয়। 
দিবে। বিগত শতাব্দীতে ভারতে ঠগ নামে বিখ্যাত দস্থ্য- 
দল ছিল- তাহাদের ধারণা ছিল-_যাহাকে পাইবে, তাহাকেই 
মারিয়া তাহার সর্বস্ব অপহরণ করাই তাহাদের কর্তব্য, আর 
যত বেশী লোককে মারিতে পারিত, ততই তাহারা আপনা- 
দিগকে শ্রেষ্ঠ মনে করিত। সাধারণতঃ একজন আর এক- 


৬৮ কন্ম-যোগ । 


জনকে গুলি করিয়া হত্যা করিলে সে মনে করে, আমি 
কর্তৃব্যভ্রষ্ট হইলাম, অন্যায় কাধ্য করিলাম এব তজ্জন্য সে 
দুঃখিতও হইয়া থাকে | কিন্তু সেই ব্যক্তিই আবার যদি 
সৈন্যদলের অন্তর্ভুক্ত হয়৷ শুধু এক জনকে নয়, বিশজনকে 
গুলি করিয়া হত্যা করে, তবে সে আনন্দিতই হইয়া 
থাকে এবং ভাবে, আমি আমার কর্তবা অতি সূন্দর- 
ভাবে সাধন করিরাছি। অতএব এটা বেশ সহজেই বুঝা 
যাইতেছে যে, কেবল কাধ্যটার বিচার করিয়াই কর্তব্য 
নিদ্ধারিত হয় ন|। 

বাহিরের কাধ্য হিসাবে কর্তব্যের একটা লক্ষণ করা 
স্থতরাং সম্পূর্ণ অসম্ভব ;--এটা কর্তব্য, এটী অকর্তব্য, এরূপ 
নির্দেশ করিয়া কিছু বলা যায় না। তবে ভিতরের দিক্‌ 
হইতে কর্তব্যের লক্ষণ করা যাইতে পারে বটে । যে কোন 
কাধ্য ভগবানের দিকে লইয! বায়, তাহাই সকার্য । আর 
যে কোন কার্য আমাদিগকে নিন্গদিকে লইয়া! যায়, তাহা 
অসৎ কাৰ্য্য । ভিতরের দিক্‌ হইতে দেখিলে আমরা দেখিতে 
পাই, কতকগুলি কাৰ্য্য আমাদিগকে উন্নতিপ্রবণ করে আর 
কতকগুলি কাষ্যের প্রভাবে আমরা অবনত ও পশুভাবাপন্ন 
হইয়|। যাই। কিন্তু সর্বববিধ ব্যক্তির পক্ষে কোন্‌ কার্য্যের 
দ্বারা কিরূপ ভাব আসিবে, তাহা নিশ্চয় করিয়! বলা অসম্ভব । 
কেবল একটা বিষয় আছে, যাহা সকল যুগের সকল সম্প্র- 
দায়ের ও সকল দেশের সকল মানবজাতির সাধারণ সম্পত্তি । 


চতুর্থ অধ্যায়। ৬৯ 


আসিস 


উহা এই নিন্গলিখিত সংস্কৃত শ্লোকার্দে বর্ণিত হইয়াছে ১. 
পরোপকারঃ পুণ্যায়, পাপায় পরগীড়নম্‌। 

ভগবদগীত। জন্ম ও আবস্থাগত কর্তব্যের কথা বার বার 
উল্লেখ করিয়াছেন । আমরা যেরূপ সমাজে জন্মগ্রহণ করিয়াছি 
এবং আমাদের যেরূপ অবস্থা, তাহাতেই অনেক পরিমাণে 
জীবনের বিভিন্ন কর্তব্যগুলি আমরা কি ভাবে দেখিব, তাহা 
স্থির হইয়া থাকে । এই কারণে আমাদের সামাজিক অবস্থা" 
সঙ্গত অথচ হৃদয় ও মনের উন্নতিবিধার়ুক কার্য আমাদের 
কর] উচিত । কিন্তু এটা বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে 
বে, সকল সমাজে ও সকল দেশে একপ্রকার আদর্শ ও 
একপ্রকার কাধাপ্রণালী প্রচলিত নহে। আমাদের এত- 
দ্বিষয়ক অজ্ঞতাই এক জাতির প্রতি অপর জাতির ঘ্বণার 
প্রধান কারণ। মাফিনেরা ভাবেন, তাহাদের দেশের প্রথাই 
সর্বেবাতকৃষ্ট, স্থুতরাং যে ব্যক্তি সেই প্রথার অনুসরণ ন! 
করে, সে অতি বদ লোক । হিন্দুও ভাবেন, তাহার আচার- 
ব্যবহারই সর্ব্বোৎকৃষ্ট ও সত্য, স্তরাং যে কেহ উহার 
অনুসরণ না করে, সে অতি মন্দ লোক। আমরা অতি 
সহজেই এই ভ্রমে পড়িয়া থাকি এবং ইহা খুব স্বাভাবিকও 
বটে। তবে এই ভ্রমটী বড়ই অনিষ্কর আর সংসারে 
যে পরস্পর সহানুভূতির অভাবু ও পরস্পর দ্বণা দেখা যায়, 
তাহার অদ্ধেকেরও বেশী এই ভ্রম হইতেই উৎপন্ন হইয়া থাকে । 
আমি যখন প্রথম এদেশে আসি, তখন একদিন চিকাগো মেলার 


৭০ কর্ম-যে গ ] 


শপ সপ পা বাপি পি জা 


মধ্যে বেড়াইতেছিলাম__-একজন লোক আমার পিছনে আসিয়া 
আমার পাগড়ি ধরিয়া জোরে এক টান মারিলেন। আমি পিছু 
ফিরিয়া দেখি, লোকটার বেশ পরিক্ষার পরিচ্ছন্ন কাপড় চোপড়, 
বেশ ভদ্রলোকের মত দেখিতে । আমি তাহার সহিত 
ইংরাজীতে কথা ইংরাজী বলিবামাত্র লোকটা খুব 
লজ্জিত হইলেন। সম্ভবতঃ তিনি ভাবিয়াছিলেন, আমি ইংরাজী 
কহিতে পারি না। আর একবার এ মেলাতেই আর একজন 
লোক আমাকে ধাক্কা দিয়া ঠেলিয়া দিলেন। আমি তাহাকে 
এরূপ করিবার কারণ জিজ্ঞাসা করাতে তিনিও অপ্রতিভ হইলেন, 
শেষে আম্তা আম্তা করিতে করিতে মামার নিকট ক্ষমা 
প্রার্থনা করিয়া বলিলেন, “আপনি অমন করিয়া পোষাক 
করিয়াছেন কেন ?” এই ব্যক্তি-যিনি আমাকে আমি তাহার 
মত পোষাক করি না কেন জিজ্ঞাসা করিলেন এবং আমার 
এ বেশের দরুন আমার প্রতি অসদ্বযবহার করিতে ইচ্ছা 
করিরাছিলেন, তিনি সম্ভবতঃ খুব ভাল লোক ; তিনি হয় ত 
সন্তানবৎসল পিতা এবং একজন শিষ্ট সজ্জন ব্যক্তি ; কিন্তু 
বখনই তিনি একটা লোককে ভিন্নবেশপরিহিত দেখিলেন, 
তখনই তাহার প্রকৃতিসিদ্ধ সহৃদয়তা নষ্ট হইয়া গেল। সকল 
দেশেই বৈদেশিকদিগকে অনেক অত্যাচার সহা করিতে হয়, 
কারণ, তাহারা সাধারণতঃ নূতন অবস্থায় পড়িয়া কিরূপে 
আত্মরক্ষা করিতে হয়, তাহা জানে না। এই জন্য তাহারা 
সেই দেশের লোকের সম্বন্ধে একটা ভুল ধারণা লইয়৷ 


পির তত ত 


ক যা পরশ Ee পা ls পর ওক পর ন JT CF FP FN SPS. এসপি aa Pat? ই OF Po nnn রি 


চতুর্থ অধ্যায় । ৭১ 


যায়। নাবিক, সৈন্য ও বণিকগণ বিদেশে এমন অদ্ভুত 
বাবহার করিয়া পাকে, যাহা তাহারা নিজেদের দেশে থাকিতে 
স্বপ্নেও ভাবিতে পারে না। এই কারণেই বোধ ভয়, চীনেরা 
ইউরোপীয় ও মাকিনগণকে “বিদেশীভূত” বলিয়া থাকে । 
স্তরাং একটা বিষয় আমাদের স্মরণ রাখা আবশ্যক যে, 
আমরা যেন অপরের কর্তব্য বিচার করিতে হইলে তাহা- 
দেরই চোক দিয়া দেখি, যেন অপর জাতির আচার ব্যবহার 
আমাদের নিজেদের মাপকাটি দিয়া মাপিতে না যাই । ইহাই 
আমাদের বিশেষ শিক্ষার বিষয় যে, আমার ধারণা অনুসারে 
সমুদয় জগৎ পরিচালিত হইতে পারে না। আমাকেই সমু 
দয় জগতের সহিত মিলিয়া মিশিয়া চলিতে হইবে, সমুদয় 
জগৎ কখন আমার ভাবের সহিত মিলিয়া মিশিয়া চলিতে 
পারে না । অতএব দেখিতেছি, ভিন্ন দেশকালপাত্রে আমাদের 
কন্তব্য কত বদলাইয়া যাইবে, আর কোন বিশেষ সময়ে 
আমাদের যাহা কর্তব্য, তাহাই ভাল করিয়া করাই জগতে 
আমাদের সর্বশ্রেষ্ঠ কর্ম্ম। প্রথম আমাদের জন্মপ্রাপ্ত কর্তব্য 
কর! আবশ্যক তার পর আমাদের পদের যাহা কর্তব্য, তাহ 
করিতে হইবে । প্রত্যেক ব্যক্তিই জীবনে কোন না কোন 
অবস্থায় অবস্থিত ; তাহার প্রথমে সেই অবস্থা-সঙ্গত কর্তব্য 
করা আবশ্যক । মনুষ্যস্বতাবের একটা বিশেষ দুর্বব- 
লতা এই যে, মানুষ কখনই নিজের প্রতি দৃষ্টি করে না। 
সে ভাবে, রাজার ন্যায় সেও সিংহাসনে বসিবার উপযুক্ত । 


৭২. কন্ম-যোগ । 


এসি পপি ৯ ৮ তা পর লাক স্ব পপ অব পট তি দস জীপ NY পি সস সস লিপ ৬ লা? ৯ পসরা 


যদিও সে উপযুক্ত হয়, তথাপি তাহাকে দেখান উচিত যে. 
সে অশ্রে নিজ অবস্থাসঙ্গত কাধ্য করিয়াছে । তাহা সম্পন্ন 
করিলে পরে তাহার নিকট উচ্চতর কর্তব্য আসিবে ।-_-সে 
জগৎকে দেখাক যে, যে ক্ষুদ্র কাধ্যভার তাহার বন্ধে ন্যস্ত 
হইয়াছে, তাহা উত্তমরূপে পালন করিতে সে সম্পূর্ণ সক্ষম । 
তাহা! করিতে পারিলেই তাহার নিকট অপর শ্রেষ্ঠতর কাধ; 
আসিবে । আমরা যখন সংসারে রীতিমত কাধ্যে প্রবৃত্ত হই, 
প্রকৃতি আমাদিগকে ক্রমাগত আঘাত করিতে থাকেন আর 
অতি শীঘ্রই আমাদের প্রকৃত অবস্থা জানিতে সক্ষম করেন। 
যে, যে কাধ্যের উপযুক্ত নহে, সে দীথকাল সেই পদে 
থাকিয়া সকলের সন্তোষ বিধান করিতে পারে না। প্রকৃতি 
যেটা যেমন করিয়! বিধান করিয়াছেন, যেটা যেমন ভাবে 
সাজাইয়াছেন, তাহার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করিয়া কোন 
ফল নাই। ছোট কায করে বলিয়াই মানুষ ছোট হইয়া 
যায় না। কাহারও কঙব্যের প্রকৃতি দেখিয়া তাহাকে বিচার 
করা উচিত নহে, যে ভাবে সে সেই কাধ্য করিয়া থাকে, 
তদ্দারাই তাহাকে বিচার করিতে হইবে | 

পরে দেখিব, এই কর্তব্যের ধারণা পর্য্যন্ত আমাদিগকে 
উল্টাইয়া ফেলিতে হইবে, আর তখনই মানুষ খুব শ্রেষ্ঠ 
কৰ্ম্ম করিতে পারে, যখন পশ্চাতে বাসনার উত্তেজনা প্রায় থাকে 
না। তাহা হইলেও এই কর্তরবা-জঞ্কানে কাৰ্য্যই আমাদিগকে 
কর্তব্য-জ্ঞানের অতীত কায্যে লইয়া যায়। তখন কাযা 


চতুর্থ অধ্যায়। ৭৩ 


টি ১০০৮ লাল পুলিশি শী পা তি লী সপ পানা লা পা পি শা সা সী ও পতন শী লা শিট ea ee পিল শী লা আলাল ০১ শাসিত লী পিপি উলটা সি পপ 


উপাসনারূপে পরিণত হয়, শুধু তাহাই নহে, কাধ্য কেবল 
কার্ধোর জন্যই অনুষ্ঠিত হইয়া থাকে । তবে ইহা আদর্শমাত্র, 
উহার পথ এই কর্তব্য । আমরা পরে দেখিব, কর্তব্য নীতি- 
রূপ বা প্রেমরূপ যে সকল ভিত্তির উপর স্ঠাপিত, তৎ- 
সমুদয়ের রহস্য এই,_কীচা আমিকে ক্রমশঃ সুন্মম করা, 
যাহাতে পাকা মামি নিজ মহিমায় শোভা পাইতে পারেন, 
নিম্মস্তরের শক্তিক্ষয় নিবারণ, যাহাতে আত্মা উচ্চ উচ্চভূমিতে 
আপনাকে প্রকাশ করিতে পারেন। নীচ বাসনাগুলি উদয় 
হইলেও যদি উহাদিগকে চরিতার্থ না করা যায়, তাহা হইলেই 
আত্মার মহিমার বিকাশ হইয়া থাকে--ক্ভব্য কর্ম করিতে 
গেলেও অনিবাধারূপে এই স্থার্থত্যাগের আবশ্যক হইয়া থাকে । 
এইরূপে জ্ঞাতসারে বা অজ্ঞাতভাবে সমুদয় সমাজ-সংহৃতি 
উৎপন্ন হইয়াছে ; উহা যেন কার্্যক্ষেত্র__সদসপরীক্ষাভূমি । 
এই কাৰ্য্যক্ষেত্রে স্বার্থপূর্ণ বাসনা কমাইতে কমাইতে আমর! 
মানবের প্রকৃত স্বরূপের অনন্ত বিস্তৃতির পথ খুলিয়া দিই । 
ভিতরের দিক্‌ হইতে দেখিলে কর্তাবোর এই একটা স্থনিশ্চিত 
নির্য্ম পাওয়া যায় যে, স্বার্থপরতা ও ইন্ড্রিয়পরায়ণতা৷ হইতে 
পাপ ও অসাধুতার উদ্ভব আবার নিঃস্বার্থ প্রেম ও আত্মুসংযম 
হইতে ধন্মের বিকাশ । 

কর্তব্য * কিন্তু খুব কম সময়েই মিষ্ট লাগে। কেবল 
প্রেম কর্তব্য-চক্রকে সেহাক্ত করিলেই উহা বেশ মস্যণ 
ভাবে চলিতে আরম্ভ হয়। নতুবা ক্রমাগত ঘষণ ! কোন্‌ 


৭8 কন্ম-যোগ । 


পিতা মাতা সন্তানদের প্রতি ঠিক কর্তব্য করিতে পারেন? 
কোন্‌ সন্তান বা পিতামাতার প্রতি কর্তবা করিতে পারেন? 
কোন্‌ স্বামী স্ত্রীর প্রতি, আর কোন্‌ স্ত্রীই বা স্বামীর প্রতি 
কর্তব্য পালন করিতে পারেন $ আমরা আমাদের জীবনে 
প্রতিদিনই কি ক্রমাগত সংঘর্ষ দেখিতেছি না? প্রেমমাখা 
হইলেই কর্তব্য মিষ্ট হয়। প্রেম আবার কেবলমাত্র স্বাধীনতাতেউ 
দীপ্তি পায়। কিন্তু ইন্দ্রিয়ের দাস, [ক্রোধের দাস, ঈম্যার 
দাস এবং শত শত ছোট চোট ঘটনা যাহা সংসারে প্রতাত 
ঘটিয়া থাকে, তাহার দাস হওয়াই কি স্বাধীনতা ? আমরা 
জীবনে যত প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কর্কশভাব প্রত্যক্ষ করি, এ 
গুলিতে সহিষ্ণুতা অবলন্বনই স্বাধীনতার সর্বেবাচ্চ অভিবাক্তি । 
স্লীলোকে আপনাদের নিজেদের সহজে উত্তেজিত, ঈর্ষাপুর্ণ 
মেজাজের দাস হইয়া তাহাদের স্বামীর প্রতি দোষারোপ করিয়। 
গাকে। তাহারা বলিয়া পাকে, এবং মনে করিয়া গাকে, 
আমরা স্বাধীন, কিন্তু জানে না যে, তাহারা আপনাদিগকে 
প্রতিপদে দাস বলিয়া প্রতিপন্ন করিতেছে । যে সকল স্বামী 
সর্বদাই তাহাদের স্ত্রীর দোষ দেখিতেছে, তাহাদের সন্বন্ধেও 
তদ্রপ । 

ব্রহ্ষচধ্যই পুরুষ ও স্ত্রার প্রথম ধৰ্ম্ম ; আর এমন মানুষ 
পাওয়া হুর্ঘট, (সে যতদূর মন্দ হইয়। যাউক না কেন) 
নআ! প্রেমিকা সতী স্ত্রী যাহাকে ফিরাইয়া সৎপথে না আনিতে 
পারে। জগৎ এখনও এতদূর মন্দ হয় নাই। সমুদয় জগতে 


চতুর্থ অধ্যায়। ৭৫ 


এ ত লস শক __ এ ও শি লালা লিল লগ পানা শালা ভা সপ সাত অসশ সপাসিলীন্দিশা এল সী এ এ এ শশী পন পাছাত তালা পাছা লোলা তোলা পা ছিত 
সস পাতি পদ হন 


আমি নৃশংস পতি ও পুরুষের অপবিত্রতা সম্বন্ধে অনেক 
শ্ুনিয়াছি, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা এই যে, নৃশংসা 
ও অপবিত্র স্বালোকের সংখ্যাও পুরুষের সংখ্যার অনুরূপ । 

যদি আমেরিকার স্ত্রীলোকেরা, তাহারা নিজেরা ঘতদূর বড়াই 
করেন, ততদূর পবিত্র ও সৎ হইতেন (বিদেশী লোকে তাহা 
শুনিয়া তাহাদিগকে খুব পবিত্র ও সৎ, বলিরাই বিশ্বাস করে ), 
তবে আমি নিশ্চয় বলিতে পারি, এদেশে একটীও অপবিত্র 
লোক থাকিত না। মানুষ কাহাঁকে লইয়া অপবিত্র হইবে ? 
এমন পাশব ভাব কি আছে, পবিত্ৰতা ও সতীত্ব যাহা জয় 
না করিতে পারে? একজন কল্যাণী সতী স্ত্রী, যিনি নিজ 
স্বামী ব্যতীত সকলকেই তাহার ছেলের মত দেখেন, আর 
সকল লোকের প্রতিই জননার ভাব পোষণ করেন, তিনি 
পবিভ্রতাশক্তিতে এতদূর উন্নত হন যে, এমন পশুপ্রকৃতি 
লোক নাই, যিনি তাহার সমক্ষে পবিত্রতার ভাওয়া না অনু- 
ভব করিবেন। প্রত্যেক স্বামীও তন্রপ নিজপত্বী ব্যতীত 
অপরাপর স্ত্রীলোককে মাতা, কন্য। বা ভগিনীরূপে দেখিবেন । যে 
ব্যক্তি আবার ধর্ম্মাচার্য্য হইতে ইচ্ছুক, তাঁহার প্রত্যেক স্ত্রীলোকের 
উপর মাতৃভাব অবলম্বন কর! এবং তাহার প্রতি সর্বদা! তন্্রপ 
ব্যবহার করা উচিত । 

মাতৃপদই জগতের সর্ববশ্রেষ্ট পদ, কারণ উহাতে সর্ববা 
পেক্ষা অধিক নিঃস্বার্থপরতা শিক্ষা ও নিঃস্বার্থপর কাধ্য করি- 
বার অবসর প্রাপ্ত হওয়া বায়। ভগবৎ-প্রেমই কেবল 


৭৬ কন্ম-যোগ । 


EE EEE লা এল EU ENE TE BER EU ES ৬৮ (পাপ পিউ 


মায়ের ভালবাসা হইতে উচ্চতর আব সবই নিন্গশ্রেণীর | 
মাতার কর্তব্য, প্রথমে ছেলেদের বিষয় ভাবা, তার পর নিজের 
বিষয়। তাহা না করিয়া যদি বাপ মা সর্ববদ! সামান্য খাবার 
দাবার বিষয়ে পর্য্যন্ত প্রথমে নিজেদের বিষয় ভাবেন,__নিজেই 
ভাল অংশটুকু লন তার পর ছেলেরা পাইল কি না পাইল সে 
দিকে দৃষ্টি না করেন, তবে ফলে এই হয় যে, বাপ মা ও ছেলে- 
দের ভিতর সম্বন্ধ দ।ড়ায়_পাখী আর পাখীর ছানায় সন্বন্ধের 
মত। পাখীর ছানাদের ডানা উঠিলে তাহারা আর বাপ মা 
মানে না। সেই লোকই বাস্তবিক ধনা, যে স্ত্রীলোককে 
ভগবানের মাতৃভাবের প্রতিমূর্তি বলিয়া দেখিতে সক্ষম । 
সেই স্্ালোকও ধন্য, যিনি মানুষকে ভগবানের পিতৃভাবের 
প্রতিনুত্তিক্লপে দেখিতে পারেন। সেই সন্তানেরাও ধন্য, 
যাহার! তাহাদের পিতামাতাকে ভগবানের প্রকাশরূপে দেখিতে 
সক্ষম হয়। 

উন্নতিলাভের একমাত্র উপায় এই £--আমাদের হস্তে যে 
কর্তবা রহিয়াছে, তাহারই অনুষ্ঠানে ধীরে ধারে শক্তি সঞ্চয় 
করিয়া ক্রমশঃ উচ্চপগে যাওয়া, যতদিন না আমর! সেই সর্বেনাচ্চ 
অবস্থায় উপনীত হইতে পারি । কোন কর্তব্যকে আবার ত্বণা 
করিলে চলিবে না । আমি আবার বলিতেছি, যে ব্যক্তি অপেক্ষা- 
কৃত নিন্ম কাৰ্য্য করে, সে উচ্চতর কাধ্য-কারী অপেক্ষা নিন্নদরের 
লোক হইয়া যায় না। মানুষের কর্তব্যের প্রকার দেখিয়া তাহাকে 
বিচার করিলে চলিবে না, তাহার সেই কর্তব্য সম্পাদন করিবার 


চতুর্থ অধ্যায় | ৭৭ 


be) af MNF a FRAN Pe ELF এজ an চপ 6 আসি লাউ EN লী শি ক পিপলস পরী এ তি আস মতি ভিলা সন এ স্পিন লা সিসি সত পর শত পপ 


প্রকার দেখিতে হইবে | তাশার ঞ কার্য করিবার প্রকার এবং 
করিবার শক্তিই সেই ব্যক্তির পরীক্ষার উপায় । একজন অধ্যা- 
পক, যে প্রত্যহ আবোল তাবোল বকিয়া থাকে, তদপেক্ষা 
একজন মুচি (তাহার নিজ বাবসা ও কাধ্য হিসাবে ) শ্রেষ্ঠ, যে 
সর্ববাপেক্ষা অল্পক্ষণের মধ্যে একজোড়। শক্ত সুন্দর জুতা প্রস্তুত 
করিতে পারে । 

কোন যুবা সন্যাসী এক বনে গমন করিয়া অনেক দিন 
ধরিয়া, ধ্যান ভজন যোগাভ্যাস করিতে লাগিলেন । দ্বাদশ বৎসর 
কঠোর সাধনার পর এক দিন তিনি বৃক্ষতলে বসিয়া আছেন, এমন 
সময়ে তাহার মস্তকে কতকগুলি শুক্ষ পত্র পড়িল । তিনি উপ- 
রের দিকে চাহিয়া দেখিলেন, এক কাক ও বকে গাছের উপরে 
বসিয়। যুদ্ধ করিতেছে ; ইহাতে তাহার অত্যন্ত ক্রোধ হইল । তিনি 
বলিলেন, “কি ! তোর! আমার মাথায় শুষ্ক পত্র ফেলিতে সাহস 
করিলি ?” এই বলিয়া তাহাদের দিকে যেমন ক্রোধে কটমট 
করিযু। চাহিলেন, অমনি তাহার মস্তক হইতে যোগাগ্নি নির্গত হইয়া 
পক্ষীগুলিকে ভস্মসাৎ করিয়া ফেলিল। তখন তাহার বড় আনন্দ 
হইল ; আপনার এইরূপ শক্তির বিকাশে তিনি আনন্দে একরূপ 
বিহবল হইয়া পড়িলেন ; ভাবিলেন, বাঃ, আমি এক কটাক্ষপাতে 
কাকবককে ভম্মসা করিতে পারি! কিছুদিন পরে তাহাকে 
ভিক্ষা করিতে নগরে যাইতে হইল। তিনি একটা দ্বারে গিয়া 
দাড়াইলেন, বলিলেন “মা,_আমাকে কিছু খাইতে দিন” । ভিতর 
হইতে আওয়াজ আসিল, “বৎস, একটু অপেক্ষা কর।” যোগী 


৭৮" কম্ম-যোগ 


মনে মনে বলিতে লাগিলেন, “ওরে পাপিষ্ঠ, তোর এতদূর 
আস্পদ্ধা! তুই আমাকে অপেক্ষা করিতে বলিস্‌ ? এখনও 
তুই আমার শক্তি জানিস্‌ না?” তিনি মনে মনে এইরূপ বলিতে- 
ছিলেন, আবার সেই আওয়াজ আসিল “বস, নিজের এত অত- 
হ্কার করিও না, এ কাকবক-ভস্ম নহে |” তিনি বিস্মিত হইলেন । 
অনেকক্ষণ অপেক্ষা করিবার পর অবশেষে এক স্ত্রালোক আসি- 
লেন। যোগী তাহার চরণে পড়িয়া বলিলেন, “মা, আপনি উহ 
কিরূপে জানিলেন ?” তিনি বলিলেন, “বাবা, আমি তোমার 
যোগ যাগ কিছুই জানি না। আমি একজন সামান্য স্ত্রী । আমি 
তোমাকে অপেক্ষা করিতে বলিয়াছিলাম, তাহার কারণ এই ষে, 
আমার স্বামী পীড়িত, আমি তাহার সেবা করিতেছিলাম, ইত! 
আমার কর্তব্য কন্ম। আমি সারা জীবন কর্তব্য করিবার চেষ্টা 
করিয়ছি । যখন অবিবাহিত ছিলাম, তখন কন্যার কর্তব্য যাহা, 
তাহ! করিয়াছি । এক্ষণে বিবাহিত হইয়াও আমার কর্তব্য করি- 
তেছি। ইহাই আমার যোগাভ্যাস ; এই কর্তব্য করিয়াই আমার 
দিব্য চক্ষু খুলিয়াছে ; তাহাতেই আমি তোমার মনোভাব ও অরণো 
তোমার কৃত সমুদয় ব্যাপার জানিতে পারিয়াছি। ইহা হইতে 
কিছু উচ্চতর তত্ব জানিতে চাও ত, অমুক নগরের বাজারে যাও ; 
তথায় একটা ব্যাধকে দেখিতে পাইবে । তিনি তোমাকে এমন 
উপদেশ দিবেন, যাহা শিক্ষা করিতে তোমার পরম আনন্দ 
হইবে |” সন্যাসী ভাবিলেন, “অমুক নগরে একটা ব্যাধের 
কাছে কেন যাইৰ ৭, 


চতুর্থ অধ্যায় । ৭৯ 


উই উপ না জর ০ বশ পা ০৮ পল এ পপ শি আসা 


পাস পিউ 


কিন্তু যে ব্যাপার এখানে দেখিলেন, তাহাতেই তাহার 
কিঞ্চিৎ চৈতন্যে দয় হইয়াছিল, স্ৃতরাং তিনি সেই নগরে যাত্রা! 
করিলেন-_ নগরের নিকট আাসিয়। বাজার দেখিতে পাইলেন । 
দুরে দেখিলেন, একজন খুব স্থূলকায় ব্যাধ বসিয়া বৃহৎ 
ছুরিকা লইয়া পশুবধ করিতেছে, আর নানা লোকের সহিত 
বচসা ও কেনা বেচা করিতেছে। সন্যাসী ভাবিলেন, “রাম 
রাম, এই লোকের নিকট আমাকে শিখিতে হইবে? এত 
দেখিতেছি একটা পিশাচের অবতার 1” ইতিমধ্যে এ লোকটা 
উপরদিকে চাহিয়া বলিল, “ম্বামিন্, অমুক মহিলাটা কি 
আপনাকে পাঠাইয়৷ দিয়াছেন? আমার কাৰ্য্য সমাধান না 
হওয়। পৰ্য্যন্ত আপনি অনুগ্রহ করির। এই আসনে উপবেশন 
করুন |” সন্নাসী ভাবিলেন, “এখানে আমার কি হইবে ?” 
যাহা হউক, তিনি একটা আসন লইয়! উপবেশন করিলেন । 
সেই ব্যাধ আপন কাধ্য করিতে লাগিল। কেনা বেচা সাঙ্গ 
হইলে পর সে আপনার টাকাকড়ি সব লইল, লইয়া সন্যাসীকে 
বলিল, “আসন্ন মহাশয়, আমার বাটীতে আস্থন ৮ তখন 
তাহটরা দুইজনে ব্যাধের গৃহে উপনীত হইলেন । ব্যাধ তাহাকে 
একটা আসন দিয়া বলিল, “মহাশয়, একটু অপেক্ষা করুন !' 
তার পর বাটার ভিতরে গিয়া- সেখানে তাহার বাপ মা 
ছিল-_তীহাদের হাত পা ধুইয়া দিল, তাহাদিগকে খাওয়াইল, 
আর সর্বপ্রকারে তাহাদের সন্তোষ বিধান করিল । তার পর 
তাহার নিকট আসিয়া একটা আসনে উপবেশন করিয়া বলিল, 


সন ২৮ 


৮০ ৮98 | 


= শা Men লা শি পদ সিল আলী জলা লি সি তর ae পলা ও লগ অপ” রিল অ- শট». পপ টি tne জাপা 


ঘা মাপনি আমাকে দর্শন করতে আসিরাছেন, বলুন, আমি 
শআাপনার কি করিতে পারি ?” তখন সন্ন্যাস তাহাকে আত্মা 
পরমাত্ম। সম্বন্ধে কতকগুলি প্রশ্ন করিলেন ; তাহাতে ব্যাধ যে 
উপদেশ দিল, তাহা ব্যাধগাতা নামে প্রসিদ্ধ । এই ব্যাধ- 
গাতা চুড়ান্ত বেদান্ত-_দর্শনের চরম সীমা । আপনারা ভগ- 
বদগীতার নাম শুনির়াছেন, উহা শ্রীকুষ্ণের উপদেশ । ভগ- 
বদ্গীতা পাঠ শেষ করিয়া আপনাদের এই ব্যাধগীতা পাঠ 
করা উচিত। ইহা বেদান্ত দর্শনের চুড়ান্ত ভাব। ব্যাধের 
উপদেশ শেষ হইলে সন্যাসা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন, 
বলিলেন, “আপনার এরূপ উচ্চজ্ঞান, তথাপি আপনি এই 
ব্যাধদেহ অবলম্বন করিয়া এরূপ কুৎসিত কম্ম করিতেছেন 
কেন?” তখন ব্যাধ উত্তর করিল, “বস, কোন কর্ম্মই 
মস নহে, কোন কৰ্ম্মই অপবিত্র নহে। এই কাৰ্য্য আমার 
জন্মগত, ইহা আমার প্রারদ্ধ-লব্ধ । আমি বাল্যকালে এই 
ব্যবসায় শিক্ষা করি। আমি অনাসক্ত ভাবে আমার সমুদয় 
কর্তব্য উত্তমরূপে করিবার চেষ্টা করি; আমি গার্হস্থাধর্ম্ম 
পালন ও পিতা মাতাকে যথাসাধ্য স্থখী করিবার চেষ্টা করি । 
আমি তোমার যোগও জানি না এবং সন্গ্যাসীও হই নাই। 
আমি কখনও সংসার ত্যাগ করিয়া বনে যাই নাই। নিজ 
অবস্থা-সঙ্গত কর্তব্য করাতেই আমার এই জ্ঞান জন্মিয়াছে |» 
ভারতে একজন খুব উচ্চাবস্থাপন্ন যোগী আছেন; % 
৯». পওহারী বাবা) ইহার আশ্রম ছিল__গাজিপুরে। ইনি 


চতুর্থ অধ্যায়। ৮১ 


তা ব্রড লী সা "নম 


আমি জীবনে যত অদ্ভুত লোক দেখিয়াছি, তন্মধ্যে ইনি 
একজন । ইনি এক অদ্ভুত রকমের লোক; তিনি কখনও 
কাহাকেও উপদেশ দিবেন না; কোন প্রশ্ন করিলে, তিনি 
তাহার উত্তর দিবেন না। তিনি আচাধ্যের পদ গ্রহণ করিতে 
অত্যন্ত সঙ্কুচিত । তিনি কখনই উহা গ্রহণ করিবেন না। 
তুমি তাহাকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করিয়া কিছুদিন অপেক্ষা 
কর, কথাবার্তী প্রসঙ্গে তিনি নিজেই সে বিষয় উত্থাপন করি- 
বেন ও এ তত্ব সম্বন্ধে অদ্ভুত আলোক প্রদান করিবেন। 
তিনি আমায় এক সময়ে কম্মরহস্য এইরূপ বলেন যে, ‘যন্‌ 
সাধন তন্‌ সিদ্ধি,” * যখন তুমি কোন কাধ্য করিতেছে, তখন 
আর অন্য কিছু ভাবিও না। পুজাস্বরূপে-_সর্বেবাচ্চ পুজা" 
স্বরূপে উহার অনুষ্ঠান কর। সেই সময়ের জন্য সমুদয় মন 
প্রাণ অর্পণ করিয়া উহার অনুষ্ঠান কর। দেখ, এই গলে 
ব্যাধ আর এ রমণী সন্তোষ, আগ্রহ এবং জর্বান্তঃকরণের 
সহিত আপন আপন কর্তব্য করিয়াছিল। উহার ফলস্বরূপ 
তাহারা দিব্যজ্ঞীন লাভ করিয়াছিল । সকল কর্তৃব্যই পবিত্র এবং 
কর্তন্যনিষ্ঠাই সর্বশ্রেষ্ঠ ঈশ্বরোপাসনা । উহা যে বদ্ধ জন- 


এক্ষণে দেহরক্ষা করিয়াছেন। স্বামীজি কৃত ইহার একখানি 
সংক্ষিপ্ত জীবনচরিত আছে। 

* যাহা সাধন, তাহাই সিদ্ধি অর্থাৎ সাধনকালে সাধন বিষয়েই 
মনপ্রাণ সমর্পণ করিয়া কার্য করিবে, উহারই চরম অবস্থার নাম 


সিদ্ধি। 
৬ 


৮২ কন্ম-যোগ | 


গণের অজ্ঞানভারাক্রান্ত আত্মাকে উদ্ধার ও উহাকে দিব্যজ্ঞান 
প্রদান করিতে সমর্থ, তদ্বিষয়ে কিছুমাত্র সন্দেহ নাই। এই 
গল্পে স্পষ্টই দেখাইতেছে, যে কোন অবস্থারই কর্তব্য হউক 
না কেন, ঠিক ঠিক রূপে অনাসক্ত ভাবে অনুষ্ঠিত হইলে উহ! 
আমাদিগকে পরম পদ প্রাপ্তি করাইয়া দের। 

আমাদের কত্তব্যসকল প্রধানত আমাদের আনুষঙ্গিক 
অবস্থাচক্র দ্বার! নিদ্ধারিত হয়। কর্তব্যের ভিতর কিছু বড় 
ছোট থাকিতে পারে না। সকাম কন্মীই তাহার অদৃষ্টে যে 
কর্তব্য পড়িয়াছে, তাহাতে বিরক্তি প্রকাশ করে। নিঙ্গাম 
কন্মীর পক্ষে সকল কর্তব্যই সমান এবং সকলগুলিই উপ- 
যুক্ত সহায়স্বরূপে তাহার স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরারণতাকে 
সম্পূর্ণরূপে নাশ করিয়া! দিয়া তাহাকে নিশ্চিত মুক্তির পথে 
ক্যগ্রসর করিয়া দিতে পারে । আমরা সকলেই আপনাদের 
খুব বড় ভাবিয়। থাকি । যখন আমি বালক ছিলাম, তখন 
আমার অনেক খেয়াল ছিল-_-কখন ভাবিতাম, আমি একট! 
সম্রাট, কখন আপনাকে অন্যরূপ কোন বড়লোক ভাবিতাম। 
বোধ হয়, তোমরাও বাল্যকালে এরূপ খেয়াল দেখিয়াছ। 
কিন্তু এগুলি সবই খেরালমাত্র, আর প্রকৃতি সর্বদাই কঠোর- 
ভাবে প্রত্যেকের কন্মানুষায়া স্ায়ানুগতভাবে ফল বিধান করিয়া 
থাকেন। এক চুলও এদিক ওদিক করেন না! সেই জন্য 
আমরা স্বাকার করিতে ইচ্ছুক “না হইলেও প্রকৃতপক্ষে আমা- 
দের কন্ম্ফল অনুসারেই আমাদের কর্তব্য নির্দিষ্ট হইয়া থাকে । 


চতুর্থ অধ্যায় । ৮৩ 


পি পপি শিপ পপি লা ছা” ত আশা পশলা সজ্ঞা এলা আতা ছা তি সি wd শর সা A a ea A শাল aR Tu পলি ছি সি a PA To a এ» 


আমাদের অতি নিকটেই যে কর্তব্য নহয়: যাহা আমা- 
দের হাতের গোড়ায় রহিয়াছে, তাহা উত্তমরূপে নির্বাহ 
করিয়াই আমরা ক্রমশঃ শক্তিলভ করিয়া থাকি-_এইরূপে 
ধীরে ধীরে বল বাড়াইতে বাড়াইতে ক্রমে আমরা এমন 
অবস্থায়ও পঁহুচছিতে পারি, যে সময়ে আমরা সমাজের সর্ববা- 
পেক্ষা প্রার্থনীয় ও সন্মানজনক কর্তব্যসাধনের সৌভাগ্যলাভ 
করিব। প্রতিযোগিতা হইতে ঈধ্যার উৎপত্তি হয় এবং উহা 
হৃদয়ের সমুদয় সৎ ও কোমল ভাবগুলিকে নষ্ট করিয়া ফেলে। 
যে ক্রমাগত সকল বিষয়ে বিরক্তি প্রকাশ করে, তাহার পক্ষে 
সকল কর্তব্যই অরুচিকর বলিয়া বোধ হয়। কিছুতেই তাহাকে 
কখন সন্তুষ্ট করিতে পারিবে না, আর সে তাহার সার! 
জীবনট। নিশ্চিতই কোন কাষ্যে সফলকাম হইতে পারিবে না। 
এস, আমরা কাষ করিয়া যাই--আমাদের কর্তব্য যাহাই হউক 
না কেন, তাহাই যেন করিয়া যাইতে পারি, আর সর্বদাই 
যেন ঘাড় পাতিবার জন্য প্রস্তুত থাকিতে পারি । তবেই আমরা 
নিশ্চিত আলোক দেখিতে পাইব। 


পশম অল্ব্যান্মঃ 


পরোপকারে কাহার উপকার ? 


কর্তব্যনিষ্ঠা দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতির কিরূপ 
সহায়তা হয়, তদ্বিষয়ে আরো অধিক আলোচনা করিবার পূর্বের 
কৰ্ম্ম বলিতে ভারতে আমরা যাহা বুঝিয়| থাকি, তাহার আর এক 
দিক্‌ যত সংক্ষেপে সম্ভব, তোমাদের নিকট বিবৃত করিতে চেষ্টা 
করিব। প্রত্যেক ধন্মেরই তিনটা করিয়া বিভাগ আছে । ১ম, 
দার্শনিক ভাগ, ২য়, পৌরাণিক ভাগ, ৩য়, আনুষ্ঠানিক ভাগ ঝা 
ক্রিয়া-কর্ম্ম। অবশ্য, দার্শনিক ভাগই সকল ধন্মের সার-স্বরূপ । 
পৌরাণিক ভাগ__-এঁ দার্শনিক ভাগেরই বিবুতিমাত্র; উহাতে 
মহাপুরুষগণের অল্প বিস্তর কাল্পনিক জীবনী ও অলৌকিক বিষয় 
ংক্রাস্ত উপাখ্যান ও গল্পসমূহ দ্বারা এ দর্শনকেই উত্তমরূপে 
বিবৃত করিবার চেষ্টা করা হইয়াছে। আর আনুষ্ঠানিক ভাগ 
এ দর্শনেরই আরও অধিক স্ুলতর বূপ-_যাহাতে সকলেই উহ! 
ধারণা করিতে পারে। অনুষ্ঠান প্রকৃত পক্ষে দর্শনেরই স্থূলতর 
ভাবমাত্র। এই অনুষ্ঠানই কৰ্ম্ম । প্রত্যেক ধন্মেই ইহা প্রয়ো- 
জনীয়, কারণ, আমাদের মধ্যে অনেকেই যত দিন না আধ্যাত্মিক 
বিষয়ে খুব উন্নতিলাভ করিতেছি ততদিন আমরা সুন্মম আধ্যাত্মিক 
তত্ব ধারণায় অসমর্থ । লোকে সহজেই ভাবিয়া থাকে যে, তাহাদের 
পক্ষে সকল বিষয় বুঝাই সহজ, কিন্তু হাতে হেতেড়ে করিয়া 


পঞ্চম অধ্যায় । ' ৮৫ 


wee তে জি পরি লি 


রস সপ পাপ জপ সা প্লট শ লা অন্ত মিছিল অলী লো ও লালী ওত উর পপ লা পপ পা শা 


দেখিলে দেখিতে পাইবে, সুন্মম বিষয়সমূহ ধারণা করা বড়ই 
কঠিন। এই কারণে প্রতীকের দ্বারা বিশেষ সাহায্য হইয়া 
থাকে, আর ইহার সাহায্যে সমুদয় বিষয় ধারণার প্রণালী আমরা 
ছাড়িয়া দিতে পারি না। ম্মরণাতীত কাল হইতেই সকল ধর্মেই 
প্রতীকের বাবহার দেখিতে পাওয়া যায় । এক হিসাবে আমরা 
প্রতীক ব্যতীত চিন্তাই করিতে পারি না, শব্দসমূহ চিন্তার প্রতীক 
মাত্র। অন্য হিসাবে জগতের সমুদয় পদার্থকেই প্রতীক বলা 
যাইতে পারে । সমুদয় জগতই প্রতীকম্বরূপ, আর ঈশ্বর মুল- 
তত্বরূপে উহাদের পশ্চাতে রহিয়াছেন। এইরূপ প্রতীক কেবল 
মানবস্থষ্ট নহে। কোন বিশেষধন্পীবলম্বথী কতকগুলি ব্যক্তি 
যে একস্থানে বসিয়! ভাবিয়া চিন্তিয়া স্বকপোলকল্লিত কতকগুলি 
প্রতীকের স্থ্টি করিলেন, তাহা নহে । উহার! স্বভাবতঃ উৎপন্ন 
হইয়া থাকে । তাহা না হইলে কতকগুলি প্রতীক প্রায় সকল 
ব্যক্তির মনেই কতকগুলি বিশেষ ভাবের সহিত জড়িত কেন? 
কতকগুলি প্রতীক সার্বজনীন দেখিতে পাওয়৷ যায়। তোমা- 
দের অনেকের ধারণা-_শ্রীষ্টান ধর্ম্মের সঙ্গে সঙ্গে ক্রুশ আসিয়াছে, 
কিন্তু প্রকৃত পক্ষে খ্ৰীষ্ট ধর্মের বহু পূর্বব হইতেই, মুশা জন্মিবার 
পূর্ব হইতেই, বেদের আবির্ভাব হইবার পূর্বব হইতেই, এমন কি, 
মানবজাতি কর্তৃক মানবীয় কাধ্যকলাপের কোন প্রকার ইতিহাস 
রক্ষিত হইবার পূর্বব হইতেই ইহা বর্তমান ছিল। আজ্টেক ও 
ফিনিসিয় জাতির মধ্যে যে ক্রুশ ছিল, তাহার প্রমাণ পাওয়া ষায়। 
খুব সম্ভব যে, ১: কল জাতিই এই ক্রুশ বাবহার করিতেন। 


৮৬ কনম্ম-যোগ । 


জি সি শিট শত তা পি 


আবার ক্রশবিজ্ধ পরিভ্রাতার-_একটা লোক কুশবিদ্ধ হইয়া 
রহিয়াছে এরূপ মানুষের--প্রতীক প্রায় সকল জাতির মধ্যে ছিল 
বলিয়া বোধ ভয়। বৃত্ত সমগ্র জগতের মধ্যে একটী উৎকৃষ্ট প্রতী- 
(কের স্থান অধিকার করিয়াছে । তার পর সর্নবাপেক্ষা সার্বজনীন 
প্রতীক স্বস্তিক 7 | রহিয়াছে । এক সমযে লোকে ভাবিত, 


বৌদ্ধগণ সমুদয় লী উহা বিস্তার করিয়াছে, কিন্তু এক্ষণে 
জানিতে পারা গিয়াছে যে, বৌদ্ধধন্ম্নের অভ্ভাদয়ের অনেক পূর্ব 
হইতেই বিভিন্নজাতিতে উহা প্রচলিত ছিল। প্রাচান বাবিলন 
ও ইজিপ্টেও ইহ! পাওয়া যাইত । ইহাতে কি দেখাইতেছে ? 
ইহাই দেখাইতেছে বে, এই প্রতীকগুলি কেবল কতকগুলি 
ব্যক্তির স্বেচ্ছাকুত বা কল্পনাপ্রসূত নভে । উহাদের নিশ্চিত 
কোন যুক্তি আছে, উহাদের সহিত মনুষ্যমনের কোনরূপ স্বাভা- 
বিক সন্বন্ধ আছে। ভাষাও এইরূপ একট! কুত্রিম বস্তু নহে। 
কতকগুলি লোক একত্রিত হইয়া কতকগুলি ভাবকে বিশেষ বিশেষ 
শব্দ দ্বারা প্রকাশ করিবে এইরূপ চুক্তি করাতে ভাবার উৎ 

পত্তি হইয়াছে, ইহ! সত্য নহে । কোন ভাবই তাহার গার 
শব্দ ব্যতিরেকে অথবা কোন শব্দই তাহার আনুষঙ্গিক ভাব 
ব্যতিরেকে থাকিতে পারে না। শব্দ ও ভাব স্বভাবতঃই অবি- 
চ্ছেদ্য। ভাবসমুহ বুঝাইবার জন্য শব্দ বা বর্ণপ্রতীক উভয়ই 
ব্যবহৃত হইতে পারে । বধির ও মুক ব্যক্তিগণের শব্দ ,৩াঁকের 
দ্বারা কোনরূপ সাহায্য হয় না, তাহাদিগকে অন্য প্রতীকের সহায়তা 
লইতে হয়। মনের প্রত্যেক চিন্তাটার অপারাংশস্বরূপ একটা 


৮৮ কশম্ম-যোগ । রর 


এবি টস উপ এসি লি পি এপ জনা 7 


করিয়াছিলেন, সেই হেতু স্থষ্টি "শব্দ হইতেই আসিয়াছে । এই 
জড়বাদময় জীবনের পেষণেও ত্বরায় আমাদের স্ায়ুরও জড়তা 
উপস্থিত হইয়াছে । যতই আমরা বুদ্ধ হইতে থাকি, যতই আমরা 
এই জগতে ঘা খাইতে থাকি, ততই আমাদের স্নায়ুর যেন জড়ত্ব 
উপস্থিত হয়, আর যে সকল ঘটনা ক্রমাগত আমাদের চতুর্দিকে 
ঘটিতেছে, এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করিবার চেষ্টা করিতেছে, 
সেই গুলিকেও আমরা অবহেলা করিতে প্রবৃত্ত হই। যাহা 
হউক, সময়ে সময়ে মানবের স্বাভাবিক ভাব প্রাধান্য লাভ করিয়া 
থাকে এবং আমরা এই সকল সাধারণ ঘটনার অনেকগুলির 
তন্বানুসন্ধানে প্রবৃত্ত হই ও উহাতে বিস্ময় প্রকাশ করিয়া থাকি । 
আর এইরূপ বিস্ময়ই জ্ঞানালোকপ্রাপ্তির প্রথম সোপান । উচ্চ 
দর্শন ও ধন্মতত্ব বিষয়ে শব্দতস্বের মূল্য ছাড়িয়া দিলেও আমর৷ 
দেখিতে পাই, শব্দপ্রতীক মানবজীবন-রঙ্গমঞ্জে এক প্রধান অংশ 
অভিনয় করিয়া থাকে । আমি তোমার সহিত কথা কহিতেছি, আমি 
তোমাকে স্পর্শ করিতেছি না। আমার কথা দ্বারা যে বায়ুর কম্পন 
হইতেছে, তাহা তোমার করণে গিয়া তোমার স্নায়ু স্পর্শ করিতেছে 
এবং তোমার মনের উপর প্রভাব বিস্তার করিতেছে । ইহা হইতে 
আশ্চর্য্য আর কি হইতে পারে ? একজন আর এক ব্যক্তিকে 
মুর্খ বলিল-_-অমনি সে দীড়াইয়া উঠিয়! মুষ্টি বদ্ধ করিয়া তাহার 
নাকে এক ঘুষি মারিল-। দেখ-_শব্দের কি শক্তি ! জনৈক 
মহিলা শোকার্ত হইয়া কাদিতেছে ; আর একজন মহিলা আসিয়া 
ভীহাকে ছুই চারিটী মিষ্ট কথা শুনাইলেন, অমনি সেই রোদন- 


পঞ্চম অধ্যায়। ৮৯ 


পরায়ণা রমণীর বক্র দেহ সোজা হইল, তাহার শোক চলিয়া গেল, 
তাহার মুখে হাস্য দেখা দিল। দেখ, শব্দের কি শক্তি ! উচ্চ 
দর্শনে যেমন, এইরূপ সাধারণ জীবনেও তদ্রপ শব্দশক্তির পরি- 
চয় পাওয়া যায়। আমরা এই শক্তির সম্বন্ধে বিশেষ প্রণিধান 
ও অনুসন্ধান না কৰিলেও দিবারাত্র এই শক্তি লইয়া নাড়াচাড়৷ 
করিতেছি । এই শক্তির স্বরূপ অবগত হওয়া ও উহার উত্তম- 
রূপে পরিচালনাও কর্ম্মযোগের অংশবিশেষ । 

অপরের প্রতি আমাদের কর্তব্য অর্থে, অপরের সাহায্য করা, 
জগতের উপকার করা । কেন আমরা জগতের উপকার করিব? 
আপাততঃ বোধ হয় যে, আমরা জগতের উপকার করিতেছি, 
বাস্তবিক কিন্তু আমরা নিজেরাই উপকৃত হইয়া থাকি । আমাদের 
সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা! আবশ্যক, ইহাই 
যেন আমাদের কার্ধ্য প্রবৃত্তির সর্বশ্রেষ্ঠ নিয়ামক অভিসন্ধি হয়; 
কিন্তু যদি আমর! বিশেষ বিচার করিয়। দেখি, তবে দেখিব, এই 
জগৎ আমাদের নিকট হইতে কোন উপকার প্রার্থনা করে না। 
তুমি আমি জগতের উপকার করিব বলিয়া এই জগৎ স্্ট হয় 
নাই ! আমি একবার একটা ধৰ্ম্মবক্তৃতায় পাঠ করি, “এই সুন্দর 
জগৎ অতি স্থন্দর, কারণ, ইহাতে আমাদিগকে অপরকে সাহায্য 
করিবার সময় ও সুবিধা দেয়” আপাততঃ শুনিতে ইহ! অতি 
স্বন্দর ভাব বটে, কিন্তু এক হিসাবে ইহা একটা অমঙ্গল-সূচক 
কথা ; কারণ, জগৎ আমার নিকট হইতে সাহায্য চাহে, ইহ! কি 
ঘোর ভগবনিন্দা নহে ? জগতে যে যথেষ্ট দুঃখ আছে, ইহা আমর! 


৯০ ৮81 | 


এ স্পা 
রিল বি Te সপ আসি পিন লা প্রন তি লা পি আপনি ত পা পি আশা শা শশা লস তি শান শসা ২ লীশি সি 


অস্বীকার করিতে পারি না; সুতরাং অপরকে যাইয়া সাহায্য 
করাই আমাদের সর্বেবোচ্চ নিয়ামক শক্তি, কিন্তু আমরা আখেরে 
দেখিব যে, উহ। হইতে আমরাই উপকার পাইতেছি। বালক- 
কালে আমার কতকগুলি শ্বেত ইন্দুর ছিল । একটী চোট বাঝ্সর 
ভিতরে সেইগুলিকে রাখা হইয়াচিল, আর তাহাদের জন্য ছোট 
ছোট চাকা করিয়া দেওয়া তইয়াছিল। ঁদ্বরগুলি সেই চাকা 
পার হইতে চেষ্টা করিত, অমনি ঢাকাগুলি ক্রমাগত ঘুরিতে 
থাকিত ; ইড্ুরগুলি আর কোগাও যাইতে পাঁরিত না। জগৎ 
এবং উহাকে সাহায্য করাও তদ্রুপ । এইটুকু উপকার হয় যে, 
তোমার শিক্ষা ভইয়া গাকে। এই জগৎ ভালও নভে, মন্দও 
নভে ; প্রত্যেক ব্যক্তিই নিজের জনা এক একটী জগৎ স্বজন 
করে। অন্ধব্যক্তি যদি জগৎ সম্বন্ধে ভাবিতে আরম্ভ করে, তবে 
সে দেখিবে, জগৎ হয় নরম বা শক্ত, ঠাণ্ডা বা গরম । আমরা এক 
রাশ সুখ বা দুঃখের সমষ্টিাত্র । আমরা জীবনে শত শত বার 
ইহা প্রতাক্ষ করিতেছি । যুবারা প্রায় স্ুখবাদী ( Optimist ) 
আর রদ্ধের! ছুঃখবাদী (1১659510115) হইয়া খাকে। যুবাদের 
সম্মুখে সারা জীবনটা! পড়িয়া রহিয়াছে, বুদ্ধেরা কেবল নিজ 
অবস্থার অনুশোচনা করিতেছে ; তাহাদের দিন ফুরাইয়াছে । শত 
শত বাসনা তাহাদের মস্তি ক্ধকে আলোড়িত করিতেছে । এক্ষণে 
তাহা পূরণের সামর্থ্য তাহাদের নাই। জীবন তাহাদের পক্ষে 
ফুরাইয়া গিয়াছে । এই উভয় সম্প্রদায়ই মুর্খ । এই জীবন 
ভালও নহে, মন্দও নহে ; আমর! যেরূপ মন লইয়া জগৎকে 


পঞ্চম অধ্যায়। ৯১৯ 


দেখি, উহা সেইরূপই প্রতীয়মান হইয়া থাকে । সর্বাপেক্ষা 
কাষের লোক যাহারা, তাঁহারা জগৎকে ভাল বা মন্দ কিছুই 
বলিবেন না । অগ্নি জিনিষটা ভালও নয়, মন্দও নয়! যখন 
উহা আমাদিগকে বেশ গরমে রাখে, আমরা বলি অগ্নি কি 
স্থন্দর ! আবার যখন উহা আমাদের অঙ্গলিকে দগ্ধ করে, তখন 
আমরা অগ্নিকে নিন্দা করিয়া থাকি | কিন্তু অগ্নি বাস্তবিক ভালও 
নয়, মন্দও নয়। আমবা যেমন উহার বাহার করি, উহাও 
সেইরূপ ভাল বা মন্দ ভাব উদ্দীপন! করিয়া দেয় ; জগৎ সম্বন্ধেও 
এইরূপ । জগৎ সয়ং-সিদ্ধ। স্বয়ংসিদ্ধ অর্থে উহা উহার সমুদয় 
আবশ্যক সম্পূর্ণরূপে পুরণ করিতে সম্পূর্ণ সক্ষম । আমরা 
সম্পর্ণরূপেই নিশ্চিন্ত থাকিতে পারি যে, জগৎ বেশ চলিয়া 
যাইবে, আমাদিগকে উহার উপকারের জন্য মাগ! ঘামাইতে 
হইবে না। 

তাহা হইলেও আমাদিগকে পরোপকার করিতে হইবে; ইহাই 
আমাদের সর্ববাপেক্ষা উচ্চ কাধ্য-প্রবুত্তির নিয়ামক, কিন্তু সর্ববদাই 
আমাদের জানা উচিত যে, পরোপকার করিতে যাওয়া এক 
সৌভাগোর কার্য্য । উচ্চ মঞ্চের উপর দীড়াউয়া, দুটো পয়সা 
নে রে বেটা বলিয়া, গরীবকে উহা দিও না, বরং তাহার প্রতি 
কৃতজ্ঞ হও যে, সে গরীব হওয়াতে তাহাকে সাহায্য করিয়া তুমি 
নিজের উপকার করিতে সমর্থ হইতেছ । বে প্রতিগ্রহ করে, সে 
ধন্য হয় না, দাতাই ধন্য হয়। তুমি যে তোমার দয়াশক্তি জগতে 
প্রয়োগ করিয়া আপনাকে পবিত্র ও সিদ্ধ করিতে সমর্থ হইতেছ, 


৯২ কম্ম-যোগ । 


তজ্জন্য তুমি কৃতজ্ঞ হও । সব ভাল কাজেই আমাদিগকে পবিত্র 
ও সিদ্ধ হইতে সহায়তা করে । আমরা খুব জোর কি করিতে 
পারি ? না, একটা হাসপাতাল নিৰ্ম্মাণ করিলাম, রাস্তা করিয়া 
দিলাম বা দাতব্য আশ্রম নিৰ্ম্মাণ করিয়া দিলাম । আমরা একটা 
চাদার খাতা খুলিয়া হয়ত বিশ ত্রিশ লক্ষ টাকা সংগ্রহ করিলাম । 
তার দশ লক্ষ টাকায় একটা হাসপাতাল খুলিলাম, আর দশ লক্ষ 
নাচ তামাসা মদে গেল আর বাকি দশ লক্ষের অর্ধেক কন্ম্চারীর৷ 
চুরি করিল, বাকিটা হয়ত গরীবদের কাছে পঁহুচিল। কিন্ত 
তাতেই বা হইল কি? এক বট্কায় পাঁচ মিনিটে সব উড়িয়া 
যাইতে পারে । তবে করিব কি ? এক আগ্নেয়গিরির অগ্নাৎ- 
পাত রাস্তা, হাসপাতাল, নগর, বাড়ী--সব উড়াইয়। লইয়া যাইতে 
পারে। জগতের উপকার করিব, এই অঙ্ঞানের কথা একেবারে 
পরিত্যাগ করি এস। জগৎ তোমার বা আমার সাহাযোর জন্য 
অপেক্ষা করিতেছে না। তথাপি আমাদিগকে কাৰ্য্য করিতে 
হইবে ; সর্বদাই লোকের উপকার করিতে হইবে, কারণ, উহা 
আমাদের পক্ষে মহা সৌভাগ্যন্বরূপ । কেবল এই উপায়েই 
আমরা পূর্ণ হইতে পারি । কোন দরিদ্রই আমাদের এক পয়সা 
ধারে না, আমরাই তাহার সব ধারি,কারণ, সে আমাদের সমুদয় 
দয়াশক্তি তাহার উপর ব্যবহার করিতে দিয়াছে । আমরা 
জগতের কিছু উপকার করিয়াছি বা করিতে পারি, অথব| 
অমুক অমুক লোককে সাহায্য করিয়াছি, ইহা চিন্তা করা 
সম্পূর্ণ ভুল। ইহা! বৃথা চিন্তা মাত্র, জার বৃথা চিন্তাতে কষ্টই 


পঞ্চম অধ্যায়। ৯৩ 


চি 


শি পন 


আনয়ন করে। আমরা মনে করি, আমরা কাহাঁকেও সাহায্য 
করিয়াছি আর আশা করি, সে আমাকে ধন্যবাদ দিবে, আর সে 
ধন্যবাদ দেয় না বলিয়াই আমাদের অশান্তি আইসে। কিছু আশা 
কর কেন? যাহাকে তুমি সাহায্য করিতেছ, তাহার প্রতি 
কৃতজ্ঞ হও, তাহাতে ঈশ্বরবুদ্ধি কর। মানবকে সাহাধ্যরূপ 
ঈশ্বরোপাসনা করিতে পাওয়া কি আমাদের মহা সৌভাগ্য নহে? 
যদি আমর! বাস্তবিক অনাসক্ত হইতাম, তবে আমরা এই বৃথা- 
আশা-জনিত কষ্ট অতিক্রম করিতে পারিতাম এবং তাহা হইলেই 
জগতে কিছু সৎকাধ্য করিতে পারিতাম। আসক্তিশূন্য হইয়৷ 
কাৰ্য্য করিলে অশান্তি বা কষ্ট কখনই আসিবে না। এই জগৎ 
অনন্তকাল স্থখছুঃখে কাটিয়া যাইবে । 

একজন গরাব লোক ছিল, তাহার কিছু অর্থের আবশ্যক 
ছিল। সে কোনরূপে গশুনিয়াছিল যে, যদি সে কোনরূপে একটা 
ভূত যোগাড় করিতে পারে, তবে সে তাহাকে আজ্ঞা করিয়া অর্থ 
বা যাহা কিছু চায়, সবই পাইতে পারে। ইহা শুনিয়া সে একটা 
ভূত সংগ্রহ করিবার জন্য বড় ব্যস্ত হইয়াছিল। সে, তাহাকে 
ভূত ‘দিতে পারে, এমন একটা লোক খুজিয়া বেড়াইতে লাগিল, 
অবশেষে তাহার সহিত একজন মহাযোগৈশ্বর্য্যসম্পন্ন সাধুর 
সাক্ষাৎ হইল। সে এ সাধুরই নিকট একটা ভূতের প্রার্থনা 
করিল। সাধু বলিলেন, “ভূত লইয়া তুমি কি করিবে?” সে 
বলিল, “আমার একটা ভূণ্ডের আবশ্যক এইজন্য যে, সে আমার 
হইয়। কাৰ্য্য করিবে । মহাশয়, কিরূপে আমি ভূত পাইব, 


৯৪ কম্ম যোগ । 


চি এ নি রি এ কল অল উর” ও সম 


উপদেশ করুন। আমার ভূতের বিশেষ আবশ্টুক।” সাধু 
বলিলেন, “যাও, অত মাথা বকাইও না, বাড়ী যাও।” তার 
পরদিন সে ফের সাধুর নিকট যাইয়া কীদিয়া কাটিয়া বলিতে 
লাগিল, “প্রভো, আমাকে একটা ভূত দিতেই হইবে; আমার 
কাযে সাহায্যের জন্য আমার একটা ভূতের বিশেষ প্রয়োজন ৷” 
অবশেষে সাধুটা বিরক্ত হইঘ়া বলিলেন, “এই মন্ত্র লও; 
এই মন্ত্র জপ কাঁরতে হইবে, তবে একটা ভূত আসিবে তাহাকে 
যাহ! বলিবে, সে তাহাই করিবে । কিন্তু সাবধান ভূত বড় 
ভয়ানক প্রাণী--উহাদিগকে সববদাই ব্যস্ত রাখিতে হয় ; তাহাকে 
কায দিতে না পারিলেই সে তোমার প্রাণ লইবে।” সেই 
লোকটা বলিল, “ইহা ত অতি সহজ ব্যাপার ; আমি তাহাকে 
তাহার সারা জাবনের জন্য কন্ম দিতে পারি ।” এই বলিয়া 
সে এক বনে গিয়া অনেক দিন ধরিয়া এ মন্ত্রটা জপ করিতে 
লাগিল--জপ করিতে করিতে তাহার সম্মুখে বড় বড় দাত 
এক ভী'ষণাকৃতি ভূত আসিয়। উপস্থিত হইল, সে বলিল, “আমি 
ভূত; আমি তোমার মন্ত্রবলে বশীভূত হইয়াছি। কিন্তু তোমার 
আমাকে সর্ববদা কায দিতে হইবে। যেমুতুত্তে কায দিডে ন! 
পাবিবে, সেই মুহূর্তেই তোমায় সংহার করিব।” সেই লোকটা 
বলিল, “আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করিয়া দাও!” ভূত 
বলিল,_“হ! হইয়াছে ; প্রাসাদ শিন্মিত হইয়াছে ; লোকটা বলিল, 
“টাকা লইয়া আইস।” ভূত বলিল, “এই টাকা লও!” 
লোকটা বলিল, “এই বন কাটিয়া এখানে একটা সহর বানাও ।৮ 


পঞ্চম অধ্যায়। ৭১৫ 


সরস পি 


ne ea a aap পাশ pte ৯ জিপ পর নপক লা শি লাশ পালা শা পা লা অ লী পা ভা পাত 


ভূত বলিল, “তাহাও হইয়াছে, আর কিছু চাই ?” তখন সে 
ক ভয় পাইতে লাগিল, বলিল “হহাকে আর কি কাধ 
দিব, এ ত দেখিতোঁছ এক মুহূর্তেই সব সম্পন্ন করে!” ভূত 
বলল, “আমায় কিছু কায দাও, না হইলে তোমায় খাইয়া 
ফেলিব ৷” তখন সে বেচারা, ভূতকে আর কি কায দিবে, ভাবিয়া 
না পাইয়া অতিশয় ভয় পাইল। ভয় পাইয়া দৌড় মারিল__ 
দৌড়-_দৌড়-_শেষে সাধুর নিকট পঁনুছিল, বলিল, “প্রভো, 
আমাকে রক্ষা করুন।” সাধু জিজ্ঞাসিলেন, “ব্যাপার কি?” 
লোকটা বলিল, “ভূতকে আমি আর কিছু কায দিতে পারিতেছি 
না। আমি যা বলি, তাই সে মুহুর্তের মধ্য সম্পন্ন করিয়া 
ফেলিতেছে, যদি তাহাকে কায না দিই, তাহা হইলে খাইয়া 
ফেলিবে বলিয়! ভয় দেখাইতেছে।” এমন সময়ে ভূত আসিয়া 
হাজির-_বলিতেছে--“তোমায় খাইয়। ফোলিব__খাইর1 ফেলিব ।” 
খায় আর কি! লোকটা ভয়ে থর থর করিয়া কাপিতে লাগিল 
আর সাধুর নিকট আপনার জাবন রক্ষার জনা প্রার্থন৷ করিতে 
লাগিল। সাধু বলিলেন, “আচ্ছা, তোমার এক উপায় 
করিতেছি-_এ কুকুরটাকে দেখিতেছ--কৌকড়ান লেজ । তোমার 
তরবারিটা শীঘ্র বাহির করিয়া উহার লেজটা কাটিয়। ভূতটীকে উহা 
সোজা করিতে দাও ।৮ লোকটা কুকুরটার লেজ রর লইয়া 
ভূতকে দিয়! বলিল, “ইহা সোজ। করিয়া দাও ।” ভূত উহা লইয়। 
ধীরে ধীরে অতি সন্তর্পণে উহা! সোজা করিল, কিন্তু যাই সে 
ছাড়িয়া দিল, অমনি উহ গুটাইর। গেল। ফের সে অতি 


৯৬ কম্ম-যোগ । 


টি 


কষ্টে সোজা করিল- আবার ছাড়িয়া দিতেই গুটাইয়া ( গেল। 
এইরূপে দিনের পর দিন সে পরিশ্রম করিতে লাগিল । 
অবশেষে সে ক্লান্ত হইয়া বলিতে লাগিল, “আমার জীবনে 
কখন আমি এমন যন্ত্রণায় পড়ি নাই। আমি একজন পুরাতন 
পাক! ভূত, কিন্তু জীবনে কখনও এমন কষ্টে পড়ি নাই। 
এস, তোমার সঙ্গে রফা করি । তুমি আমাকে ছাড়িয়া দাও, 
আমিও তোমাকে যাহা! যাহা দিয়াছি, সবই রাখিতে দিব, 
আর প্রতিজ্ঞা করিব, কখন তোমার অনিষ্ট করিব না।” লোকটা 
খুব সন্তুষ্ট হইয়া আনন্দের সহিত এই চুক্তিতে স্বীকার 
পাইল। 

এই জগৎই সেই কুকুরের কৌকড়ান লেজ; লোকে 
শত শত বৎসর ধরিয়া উহা সোজা করিবার চেষ্টা করিতেছে। 
কিন্তু যখনই তাহারা উহ! ছাড়িয়া দের, উহা আবার গুটাইয়। 
যায়। ইহা ব্যতীত আর কি হইবে? প্রথমে লোকের জান! 
উচিত, আসক্তি-শুন্য হইয়া কি করিয়া কায করিতে হয়। তাহা 
হইলে তাহার আর গোড়ামি আসিবে না। যখন আমর! জানিতে 
পারি, এই জগৎ কুকুরের লেজ, আর উহা! কখনই সোজা হইবে 
না, তখনই আমর! আর গৌঁড়। হইব না। 

অনেক প্রকারের গোঁড়া আছে-__মদ্ভপান-নিবারক, চুরুট- 
নিবারক প্রভৃতি । এক সময়ে এই ক্লাসে একজন যুবতী মহিলা! 
আসিতেন। তিনি এবং আর কয়েকজন মহিলা মিলিয়া 
চিকাগোর একটা বাড়ী করিয়াছেন, তথায় শ্রমজীবীদের জন্য 


পঞ্চম অধ্যায় । ৯৭ 


কিছু কিছু সঙ্গীত ও ব্যায়াম শিখিবার বন্দোবস্ত আছে। 
একদিন তিনি আমাকে মদ্যপান ও ধূমপান প্রভৃতিতে যে অনিষ্ট 
হয়, তাহা বলিতেছিলেন। তিনি বলিলেন, এই সকল দোষের 
প্রতাকারের উপায় তিনি জানেন । আমি সেই উপায়টা কি 
জানিতে চ(হিলে তিনি বলিলেন, “আপনি কি ‘হল্‌ বাড়াটার *কণ। 
জানেন না?” ইহার কথা শুনিয়া মনে হয়, যেন ইার মতে 
মানবজাতির যাহা কিছু অশুভ, এ “হলবাড়াস্টী তাহার অব্যর্থ 
মহৌষধ । ভারতে কতকগুলি গৌড়া আছেন, তাহারা মনে 
করেন, যদি স্রালোককে একাধিক বিবাহের অনুমতি দেওয়। 
খায়, তবেই সব দুঃখ ঘুচিবে। এই সকলই গোড়ামা, আর ভ্ঞানা 
নাক্তি কখন গৌড় হইতে পারেন না। 

গোৌঁড়ারা প্রকৃত কাব্য করিতে পারে না। জগতে বদি 
গৌড়ামী না থাকিত, তবে জগৎ এখন যেরূপ উন্নতি করি- 
তেছে, তদপেক্ষা অধিক উন্নতি করিত । গৌড়ামিতে জগতের 
উন্নতি হয় ভাবা কেবল খাটি অজ্ঞতামাত্র। উহাতে বরং 
জগতের উন্নতির বিদ্ব হয়, কারণ, উহাতে স্বণা ক্রোধাদির 
উৎপত্তি হয়, আর লোকে পরস্পর বিরোধ করিয়া থাকে । 
গৌড়ামী তাহাদিগকে লোকের প্রতি সহান্ুভূতিসম্পন্ন ভইতে 
দেয় না। আমরা যাহ করি বা আমাদের যাহা আছে, তাহাই 
আমরা জগতে সর্বশ্রেষ্ঠ বলিয়া বোধ করি আর যেগুলি আমা- 
দের নাই সেগুলি কোন কাষেরই নয় বলিয়! অগ্রাহ্া করি । 


অতএব, যখনই তোমার গৌঁড়। হইবার ভাব আসিবে, তখন 
পি 


৯৮ কম্ম-যোগ | 


রপ্ত শম্পা এস পপ এ জা প্র সি সস টস এস পিস she আলি oe শা এ এ LI কক ওত লা 


সর্ববদাই সেই কুকুরের লেজের কথা মনে করিও । জগতের 
জন্য তোমার ব্যস্ত হইবার অগব! নিদ্রাশূন্য হইবার আবশ্যক 
নাই ; উহ! ঠিক চলিয়া যাইবে। প্রভু পরমেশ্বর এই জগতের 
শাসনকর্তা ও রক্ষাকর্তী। স্ততরাং এই সকল বিভিন্নপ্রকার 
গোঁড়ারা যাহাই বলুক না কেন, তিনিই ইহার স্ুপরিচালনার দিকে 
দৃষ্টি রাখিবেন। যখন তোমার এই গৌঁড়ামী চলিয়া যাইবে, তখনই 
তুমি প্রক্ত কাৰ্য্য করিতে পারিবে । যাহার মাথা খুব ঠাণ্ডা, যে 
শান্ত, সর্ববদ! উত্তমরূপে বিচার করিয়া কাম্য করে, যাহার স্সায়ু 
সহজে উত্তেজিত হয় না, এবং যে অতিশয় প্রেম ও সহামুভূতি- 
সম্পন্ন, সেই লোকই ভাল কাৰ্য্য করিতে পারে । গৌঁড়ার কোন 
সহানুভূতি নাই। 

তোমাদের নিজেদের ইতিহাসে “মে-কাউয়ার” জাহাজ হইতে 
আগত ব্যক্তিদিগের কথা কি স্মরণ নাই ? যখন তাহারা প্রথমে 
এদেশে আসেন, তখন তাহারা পিউরিট্যান এবং খুব পবিত্র ও 
সাধু-প্রকৃতি ছিলেন । কিন্তু অতি শীঘ্রই তাহারা অপর ব্যক্তিদিগের 
প্রতি অত্যাচার আরম্ভ করিলেন । মানবজাতির ইতিহাসে 
সর্বত্রই এইরূপ দেখা যায় । যাহারা নিজেরা অত্যাচারের ভয়ে 
পলাইয়া আসিলেন, তাহারাই আবার স্বিধা পাইলে অপরের 
উপর অত্যাচার আরম্ত করেন। আমি দুইটী অদ্ভুত জাহাজের 
কথা শুনিয়াছি-_প্রথম 'নোয়ার আর্ক ও দ্বিতীয় ‘মে-ফুউয়ার’ । 
যাহুদীর! বলেন, “সমুদয় স্থষ্টি নোয়ার আর্ক হইতে আসিয়াছে 
আর মাকিনেরা বলেন, জগতের প্রায় অর্ধেক লোক “মে- 


আল রা 


পঞ্চম অধ্যায় । ৯১৪ 


ফাউয়ার” জাহাজ হইতে আসিয়াছে । এদেশে বাহার সহিত 
দেখা হয়, এমন খুব কম লোকই দেখিতে পাই, যে না বলে, 
আমার পিতামহ বা প্রপিতামহ মে-ফাউয়ার জাহাজ হইতে 
আসেন নাই। এআর এক রকমের গৌঁড়ামী। গৌঁড়াদের 
মধ্যে শত করা নব্বই জনের অন্ততঃ যকৃৎ দুষিত, অথবা তাহারা 
অজীণ-রোগগ্রস্ত অথবা তাহাদের কোন না কোন প্রকার 
ব্যাধি আছে । ক্রমশঃ চিকিৎসকেরাও বুঝিবেন' যে, গোঁড়ার্মী 
একপ্রকার রোগবিশেষ-_আমি ইহা যথেষ্ট দেখিয়াছি । প্রভু 
আমাকে ইহা হইতে রক্ষা করুন । 

এই গৌঁড়ামী সম্বন্ধে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, 
তাহাতে মোটামুটি আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে, 
আমাদের কোনপ্রকার গোঁড়া বা একঘেয়ে সংস্কারকাধ্যের সহিত 
মিশিবার প্রয়োজন নাই । তোমরা কি বলিতে চাও যে, মষ্ধ- 
পান-নিবারক গোড়ার! মাতাল বেচারাদের বাস্তবিক ভালবাসে? 
গৌড়াদের গৌড়ামীর কারণ এই যে, তাহারা এই গৌড়ামী 
করিয়া নিজেরা কিছু লাভের প্রত্যাশা করে। যুদ্ধ শেষ হহয়া 
যাইন্বামাত্র ইহারা লুগ্টনে অগ্রসর হয়। এই গৌঁড়ার দল 
হইতে বাহির হইয়া আসিতে পারিলেই প্রকৃতপক্ষে কিরূপে 
ভালবাসিতে হয় ও সহানুভূতি করিতে হয়, তাহা শিখিবে। 
তখনই তোমাদের পক্ষে মাতালের সহিত সহানুভূতি কর! সম্ভব 
হইবে, তখনই বুঝিবে, সেও তোমাদের মত একজন মানুষ । তখনই 
তোমরা বুঝিতে চেষ্টা করিবে যে, নানা অবস্থাচক্রে পড়িয়া 


১০০ কন্ম-যোগ । 


সে ক্রমশঃ অবনত হইয়াছে, আর বুঝিবে, যদি তুমি তাহার ন্যায় 
অবস্থায় পড়িতে, তুমি হয়ত আত্মহত্যা করিতে । আমার একটা 
স্ত্রীলোকের কথা মনে হইতেছে__তাহার স্বামী ছিল ঘোর 
মাতাল--স্ালোকটা আমার নিকট তাহার স্বামীর অতিরিক্ত 
পানদোষ সম্বন্ধে অভিযোগ করিত । আমার কিন্তু নিশ্চিত 
ধারণা__অধিকাংশ লোকে তাহাদের স্তর দোষে মাতাল হইয়া 
থাকে । তোষামোদ কর আমার কাধ্য নহে, আমাকে সত 
বলিতে হইবে । যে সকল অবাধ্য রমণীগণের মন হইতে সঙ্া- 
গুণ একেবারে চলিয়া গিয়াছে, এবং যাহারা স্বাধানতা সম্বন্ধে 
ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া বলিয়া থাকে যে, তাহারা পুরুব- 
দ্রিগকে নিজেদের মুগ্টির ভিতর রাখিবে, আর যখনই পুরুষের! 
সাহস করিয়া তাহাদের অরুচিকর কথা বলিয়া থাকে, তখনই 
চীৎকার করিতে থাকে- এরূপ রমণীগণ জগতের মহা অকল্যাণ- 
স্বরূপ হইয়া দাড়াইতেছে আর ইহাদের অত্যাচারে জগতের 
মদ্ধেক লোক যে এখনও কেন আত্মহত্যা করিতেছে না, ইহাই 
মাশ্চয্যের বিষয়। এই রমণীগণ তাহাদের অদ্ধাশন-গীড়িত 
প্রচারকগণকে তাহাদের দিকে টানিয়া লইতেছে-_আর তাঁহারা 
বলিতেছেন, “মহিলাগণ, আপনারাই জগতের মধ্যে সর্বাপেক্ষা 
অদ্ভুত জীব।” তখন আবার এ রমণীগণ এই প্রচারকগণ 
সম্বন্ধে বলিতে থাকে, ইনিই আমাদের পক্ষের প্রচারক আর 
তাহাকে টাকাকড়ি ও অন্যান্য আবশ্যকীয় বস্তুজাত দিতে থাকে । 
এই রূপেই জগৎ চলিতেছে । কিন্তু জীবনটা ত এরূপ একট! 


পঞ্চম অধ্যায় । ১০১ 


তামাসা নহে; উর = মধো গভীরভাবে প্রণিধান ও ও । আলোচনার 
বস্তু অনেক আছে । 

এক্ষণে তোমাদ্িগকে অগ্ভকার বক্তৃতার মুখ্য মুখ্য বিষয়- 
গুলি স্মরণ করিতে বলিতেছি । প্রথমতঃ, আমাদিগকে মনে 
রাখিতে হইবে যে, আমরা সকলেই জগতের নিকট ঝণী, 
জগৎ আমাদের নিকট কোনবূপে খণী নহে । আমাঁদের সকলেরই 
ইভা মহা সৌভাগ্য যে, আমর! জগতের জন্য কিছু করিবার 
স্বযোগ পাইয়াছি। জগৎকে সাহাযা করিতে গিয়া আমরা 
প্রক্ুত পক্ষে নিজেদেরই কল্যাণ করিয়া থাকি । দ্বিতীয় কথা. 
এইটা স্মরণ রাখা আবশ্যক যে জগদ্ব হ্মাণ্ডের একজন ঈশ্বর 
আছেন । ইহা সতা নভে বে. এই জগৎ, তোমার আমার 
সাহায্যের অপেক্ষায় রহিয়াছে । ঈশ্বর এখানে সর্ণনদাই বত 
মান আছেন। তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল, সদা জাগ্রত 
ও সাবহিত । যখন সমগ্র জগৎ নিদ্রা যায়, তখন তিনি জাগ্রত 
থাকেন। তিনি প্রতিনিয়ত কাধ্য করিতেছেন । জগতে যে 
কিছু পরিবর্তন ও বিকাশ দেখা যায়, সবই তাহার কাধ্য। 
ততায়তঃ, আমাদের কাহাকেও ঘৃণা করা উচিত নহে। এই 
জগৎ চিরকালই শুভাশুভের মিশ্রণস্বরূপ থাকিবে । আমাদের 
কর্তব্য- ছুর্বকলের প্রতি সহানুভূতি প্রকাশ, অন্যায়কন্ম 
কারীকেও ভালবাসা । এই জগৎ একটী প্রকাণ্ড নৈতিক 
ব্যায়াম-ক্ষেত্র_-এখানে আমাদ্িগের সকলকেই অভ্যাসরূপ 
ব্যায়াম করিতে হয় ; যাহাতে দিন দিন আমরা আধ্যাত্মিক বল্‌ 


১০২ কর্ম-যোগ | 


শিস সিস্ট সিরা জি পিসি লি কি শিস উর সি আপা পিপাসা টিসি লে আন্টি বীর Pe হর সত LO 


লাভ করিতে পারি। চতুৰ্থতঃ, আমাদের কোন প্রকারের 
গৌড়া হওয়া উচিত নহে, কারণ, গৌডামা প্রেমের বিরোধী । 
গোড়ার! ফস্‌ করিয়া বলিয়া বসে, আমি পাপীকে ঘ্বণা করি 
না, পাপকে শ্বণা করি। কিন্তু প্রকৃত পক্ষে পাপ ও পাপীর 
মধ্যে প্রভেদ করিতে পারে, এমন লোককে দেখিবার জন্য আমি 
দুর দুরান্তরে যাইতে প্রস্তুত আছি । কথা ত বলা খুব সোজা । 
যদি আমরা উত্তমরূপে দ্রব্য ও গুণের মধ্যে পার্থক্য করিতে 
পারি, তবে ত আমরা সিদ্ধ তইয়। যাইব । উহা কাধ্যে পবি- 
ণত করা বড় সোজা নহে । আরও, যতই আমরা শান্তচিত 
হইব এবং আমাদের স্নায়ুসমূহও যত শান্ত, হইবে, ততই আমন 
অধিকতর প্রেমসম্পন্ন হইব এবং ততই আমরা ভাল ভাল 
কাধ্য করিতে পারিব । 


জ্লভ্ভউ অল্ন্যান্ম ॥ 


অনাসক্তিই পূর্ণ আত্মত্যাগ । 

যেমন আমাদের ভিতর হইতে বহির্গত অর্থাৎ আমাদের 
কায়মনোবাক্য দ্বারা কৃত প্রত্যেক কাধাই আবার ফলরূপে 
আমাদের নিকট ফিরিয়া আসে, সেইরূপ * আমাদের কাধ্য 
অপর ব্যক্তির উপর এবং তাহাদের কাধ্য আমাদের উপর 
ভাহার প্রভাব বিস্তার করিতে পারে । আপনারা হয়ত সকলেই 
লক্ষ্য করিয়া থাকিবেন যে, যখন লোকে কোন অন্যায় কাধ্য 
করে, তখন সে ক্রমশঃ খারাপের পর খারাপ হহতে থাকে 
এবং সতকাধ্য করিতে আর্ত করিলে তাহার অন্তরাত্মা দিন 
দিন সবল হইতে সব্লতর হইতে থাকে- সর্বদাই তাহার ভাল 
কায করিবার প্রবৃত্তি ভইতে থাকে । এইরূপ কম্মের শক্তি- 
বুদ্ধি আর কোন উপায়ে ব্যাখ্যা করা যাইতে পারে না, কেবল 
এক মন আর এক মনের উপর কাধ্য করিতে পারে, এই 
স্রত্বের দ্বারাই উহার ব্যাখ্যা করা যাইতে পারে । পদার্থবিজ্ঞান 
হইতে একটা উপমা গ্রহণ করিলে বলা যায় যে, আমি যখন 
কোন কাধ্য করিতেছি, তখন আমার মন একরূপ নিদ্দিষ্ট 
কম্পন-বিশিষ্ট রহিয়াছে ; এরূপ অবস্থাপন্ন সকল মনই আমার 
মন দ্বারা প্রভাবিত হইবার উপক্রম হয়। যদি কোন গুহে 
এক সুরে বাঁধা বিভিন্নরূপ বান্ভবন্ত্র থাকে, আপনারা সকলেই 
লক্ষ্য করিয়াছেন যে, যদি একটাতে আঘাত করা যায়, তবে 


১০৪ কম্ম-যোগ । 


— চে 


অপরগুলিরও সেই স্তরে বাজিবার উপক্রম হইয়া থাকে। 
এইটাকে উদাহরণস্বরূপ ধরিলে বুঝিতে পারা যায় যে, এ 
ষন্ত্রগুলি একন্ুরে বাঁধা ছিল, সুতরাং একরূপ শক্তি উহাদের 
উপর একরূপ কাৰ্য্য করিয়াছিল । এইরূপ যে সকল মন একন্তরে 
বাপ, একরপ চিন্তা তাহাদের উপর একরূপ কাধা করিবে। 
অবশ্য, দূরত্ব অনুসারে কার্যোর তারতমা হইবে, কিন্তু কাষা 
ততবার সর্ববদ] সম্ভীবনা পাকিবে। মনে করুন, আমি কোন 
অসৎ, কাধ্য করিতেছি, আমার মন কোন বিশেষ-প্রকীর 
কম্পন-বিশিষ্ট রহিয়াছে ; তাঁত! হইলে জগতের সেইরূপ কম্পন- 
বিশিষ্ট সকল মনগুলি আমার মনের দ্বারা প্রভাবিত তইনার 
সম্ভাবনা ভইবে। এইরূপ, যখন আমি কোন সৎকাবা করি- 
তেছচি, তখন আমার মন আর এক সুরে বাঁধা বুঝিতে 
ভইবে, আর এইরূপ স্তরে বাঁধা সকল মনগুলি এরূপ প্রভাবিত 
ভঈবার সম্ভাবনা ভইবে, আর যেমন যেমন সুরে বাধ গাকিবে, 
উহার উপর তেমনি তেমনি কাৰ্য্য হইবার সম্ভাবনা হইবে | 
পূর্বেবান্ত উপমাটা লইয়া আরও একটু অগ্রসর হইলে 
বুৰা যাইবে, খুব সম্ভব যে, আলোক-তরঙ্গগুলি যেমন তাভা- 
দের গন্তব্য বস্তুর নিকট পঁলুডিবার পূর্বের লক্ষ লক্ষ বৎসর 
শূন্যমার্গে ভ্রমণ করিতে পারে, এইরূপ এই চিস্তাতরঙ্গগুলিও 
যতদিন না এমন এক পদার্থকে লাভ করে, যাহার সহিত 
একযোগে কাধ্য করিতে পারে, ততদিন হয়ত শত শত বধ 
শূন্যে ভ্রমণ করিবে । স্রতরাং খুব সম্ভব যে. আমাদের এই 


ষ্ঠ অধ্যায় ১০৫ 


বায়মণ্ডল এইরূপ ভালমন্দ নানাপ্রকার চিন্তাতরঙ্গে পরিপূর্ণ 
রহিয়াছে । প্রত্যেক মস্তিক্ষের প্রত্যেক চিন্তাই যেন এইরূপ 
ভ্রমণ করিতেছে, যতদিন না উহ! একটী আধার প্রাপ্ত তয় ৷ 
যে কোন চিত্ত এইক্লপ টিন্তাসমূতকে প্রাপ্ত হইবার জন্য আপ- 
নাকে উন্মুক্ত করিয়াছে, সে চিত্ত শীঘ্রই উহা প্রাপ্ত ভইবে। 
তরাং যখন কেহ কোন অসৎকার্য্য করে. সেঁ তখন তাহার 
মনকে এক বিশেষপ্রকার স্বরে লইয়া যার, আর সেই সুরের 
বতগুলি তরঙ্গ পুন ভইতেউ আকাশে অবস্থিত রহিয়াছে, তাহার 
তাহার মনে প্রবেশ করিবার চেষ্টা করে: এই জন্যই কোন 
অসৎকার্যাকারী সাধারণতঃ, দিন দিন অসৎ কার্ধাই করিতে 
থাকে । তাহার কার্য ক্রমশঃ প্রবল হইতে প্রবলতর হইতে 
থাকে । এইরূপ শুভকন্ীদের পক্ষেও বুঝিতে হইবে। 
তাহারও আকাশস্য সমুদয় শুভতরঙ্গগুলি দ্বারা প্রভাবিত হই 
বার সম্ভাবনা ভইবে, স্ততরাং তাহার শুভকর্মগুলিও অধিক 
শক্তি লাভ করিবে । অসতুকার্ধা করিতে গেলে, সুতরাং ছুই 
প্রব্থার বিপদ আমরা ডাকিয়া আনি £- প্রগম-আমাদের চতু- 
দিিকস্থ সমুদয় অসৎ প্রভাবগুলিতে আমরা যেন গা ঢালিয়৷ 
দিই ; দ্বিতীয়তঃ, আমরা নিজেরা অশুভ রঙ্গসকল স্বজন 
করিয়া থাকি, যাহা অপরকে আক্রমণ করিতে পারে । হইতে 
পারে যে, আমাদের অশুভ কাধ্য শত শত বৎসর পরে অপরকে 
আক্রমণ করিবে । অসৎকার্য্য করিলে আমরা আমাদের নিজেদের 
এবং অপরেরও অনিষ্ট করি । সৎকার্যা করিলে আমরা আম" 


১০৬ কম্ম- যোগ । 


দের নিজেদের এবং অপরেরও উপকার করি, এবং মন্ুুব্যের 
অভান্তরস্থ অন্যান্য শক্তির ন্যায় এই সদসণুশক্তিদ্বয়ই বাহির 
হইতে বল সঞ্চয় করে। 
কম্মযোগ মতে কন্ম ফলপ্রসব না করিয়া কখনই নষ্ট হইতে 
পারে না; প্রকৃতির কোন শক্তিই উহার ফলপ্রসব রোধ করিতে 
পারে না । আম কোন অসৎ কাধ্য করিলে আমি তাহার জন্য 
ভুগিব ; জগতে এমন কোন শক্তি নাই, যাহা উহাকে রোধ 
করিতে পারে । এইরূপ কোন ভাল কাধ করিলেও জগতের কোন 
শক্তিই উহার শুভফলপ্রসব রোধ করিতে পারে না। কারণের 
কাধ্য হইবেই ; কিছুতেই উহা রোধ করিতে পারে না। এক্ষণে 
কম্মযোগ-সম্বন্ধে একটা সুন্গন ও গুরুতর চিন্তার বিষয় আসিতেছে 
আমাদের এই সদসৎ কৰ্ম্ম পরস্পরের সহিত বিশেষ ঘনিষ্ঠ-ভাবে 
সন্বদ্ধ । আমরা একটা প্রভেদ রেখা দিয়া বলিতে পারি না, এই 
কাষটা সম্পূৰ্ণ ভাল আর এইটা সম্পূর্ণ মন্দ। এমন কোন কায 
নাই, যাহা! এককালে শুভ অশুভ উভয় ফলই প্রসব না করে। 
খুব নিকটবন্তী উদাহরণ লউন £--আমি আপনাদের সঙ্গে রুথা 
কহিতেছি ; আপনাদের মধ্যে হয়ত কেহ কেহ ভাবিতেছেন, আমি 
ভাল কায করিতেছি, কিন্তু এ সময়েই হয়ত আমি বায়ুস্থ সহশ্র 
সহত্র কীটাণুর ধ্বংসের কারণ হইতেছি। স্থৃতরাং আমি কতক প্রাণী 
সন্বন্ধে অনিষ্ট করিতেছি । আমাদের নিকটস্থ কতকগুলি ব্যক্তি, 
যাহাদিগকে আমরা জানি, তাহাদের প্রতি যখন উহ। শুভ প্রভাব 
বিস্তার করে, তখন আমর! উহাকে ভাল কায বলি। উদাহরণ- 


ষষ্ঠ অধ্যায় ৷ ১০৭ 


Fated ated 


rte PP জী ee SA a ea a ae শত অত ae সস 


স্বরূপ আপনাদের নিকট আমার বক্তৃতা আপনার! ভাল বলিবেন, 
কীটাণুগণ কিন্তু তাহা বলিবে না। কাঁটাণুগুলিকে আপনার! 
দেখিতে পাইতেছেন না, কিন্তু আাপনাদিগকে আপনার! দেখিতে- 
ছেন। আপনাদের উপর আমার বক্তৃতার প্রভাব প্রত্যক্ষ, কিন্ত 
কীটাণুগণের প্রতি নহে । এরূপই যদি আমরা আমাদের অসৎ 
কার্য্যগুলি বিশ্লেষণ করিয়া দেখি, তবে দেখিব, উহাতেও কোথাও 
না কোথাও কিছু না কিছু শুভফল হইয়াছে । “যিনি শুভকন্মের 
মধ্যে কিছু অশুভ, আবার অশুুভের মধ্যে কিঞ্চিৎ শুভ দেখেন, 
তিনিই প্রকৃত কনম্মরহসা বুঝিয়াচেন ।” 

ইহা হইতে আমরা পাইলাম কি ? পাইলাম এই,--আমরা 
যতই চেষ্টা করি না কেন, এমন কোন কাৰ্য্য হইতে পারে না, 
যাহা সম্পূর্ণ পবিত্র অথবা সম্পূর্ণ অপবিত্র এখানে ‘পবিত্রতা, 
অপবিত্রতা, হিংসা বা অহিংস! এই অর্থে গ্রহণ করিতে হইবে । 
স্ামরা অপরের অনিষ্ট না করিয়া শ্বাসপ্রশ্থাস ত্যাগ বা জীবন 
ধারণ করিতে পারি না। আমাদের প্রত্যেক মুষ্টি অন্ন অপরের 
মুখ হইতে কাড়িয়! লওয়!। আমরা বাচিয়া জগৎ জুড়িয়া থাকার 
দরুণ অপর কতকগুলি প্রাণীর কষ্ট হইতেছে । হইতে পারে, 
মানুষ অথবা অপর প্রাণী অথবা কীটাণু, কিন্তু যাহারই হউক 
না, আমরা কোন না কোন প্রাণীর স্থান মারিবার কারণ হইয়াচি। 
তাহাই যদি হইল, ভবে স্বভাবতঃই ইহা বুঝা যাইতেছে যে, কন্ম 
দ্বারা পূর্ণতা কখন লাভ হয় না । আমরা অনন্ত কাল কায করিয়। 
যাইতে পারি, কিন্তু এই জটিল সংসারযন্ত্র হইতে বাহির হইবার 


১০৮ কন্ম-যোগ । 
পথ পাই না; তুমি ক্রমাগত কান করিয়া যাইতে পার, কাবের 
অন্ত পাইবে না। 

দ্বিতীয় বিবেচ্য বিষয় এই, কম্মের উদ্দেশ্য কি? আমর 
দেখিতে পাই, প্রত্যেক দেশেরই অধিকাংশ লোকের এই বিশ্বাস, 
এক সময় এই জগৎ পুর্ণ তা লাভ করিবে, তখন ব্যাধি, মৃত্যু, অস্থখ 
বা অসাধুত! থাকিবে না। ইহা খুব ভাল কথ! বটে, জে ইহ' 
দ্বারা কাধ্যে প্রণোদিত ভইতে পারে বটে, কিন্তু এক মুহুর্ত যদি 
আমরা ভাবিয়া দেখি, তাহা হইলে স্পষ্টই দেখিব, এরূপ অবস্থা 
কখন হইতেই পারে ন! । কিরূপে উহা! হইতে পারে ? ভালমন্দ 
যে একই মুদ্রার এপিট ওপিট | ভান লইতে গেলেই মন্দ না 
লইয়া কিরূপে চলিবে ? পূর্ণতার অর্থ কি? সম্পূর্ণ জীবন 
একটী স্ববিরুদ্ধ বাক্যমাত্র । জীবন প্রতোক বহিবনজ্ত্বর সহিত 
আমাদের নিয়ত যুদ্ধের অবস্থা । আমর! প্রতি মুহূর্তে বহিঃ. 
প্রকৃতির সহিত যুদ্ধ করিতেছি । যদি আমরা উহাতে পরাস্ত হই, 
আমাদের জীবন যাইবে । ভোজ্যদ্রব্যের জন্য প্রতিনিয়ত চেষ্টার 
নাম জাবন। খাবার ন! পাইলেই আমর! মরিব । জীবন একটা 
অমিশ্র ব্যাপার নভে, উহা একটা মিশ্র ব্যাপার । এই বহির্জগণ 
ও অন্তর্জগতের মধ্যে যে ক্রমাগত যুদ্ধ, তাহাকেই আমরা জীবন 
বলি। অতএব স্পষ্টই দেখ। যাইতেছে, এই যুদ্ধ শেষ হইলে 
জীবন শেষ হইবে । 

পূর্বেন বে আদর্শ সুখের কথা বল৷ হইয়াছে, তাহার অর্থ এই 
যে, 'এই সংগ্রাম একেবারে শেষ ভইঈয়া যাইবে । কিন্তু তাহ! 


ষষ্ঠ অধ্যায় | ১০৯ 


শাম টি সাপ লা উপরি জজ পরল a রানী শট সা শত শা শা সী a তি পাটি ক পি oe = las আল শর সিন চাপ রব নাউ! 


চা 


হইলে জীবনও শেষ হইবে । জীবনের অন্ত হইলেই কেবল 
গ্রামের শেষ হইবার সম্ভাবনা । আবার এই অবস্থার সহত্র- 
ভাগের একভাগ উপস্থিত হইবার পুব্বেই এই জগৎ শীতল হইয়া 
যাইবে । তখন আমরা থাকিব না । অতএব অন্য কোন লোকে 
হয় হউক, এই জগতে এই সতাধুগ--এই আদর্শ যুগ_ কখনই 
আসিতে পারে না। 
আমরা পুবেনই দেখিয়াছি, জগতের উপকার করিতে গিয়া 
প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করিয়া থাকি । অপরের 
জন্য আমর! যে কায্য করি, তাহার মুখ্য কল- আমাদের আত্ম- 
আ্দ্ধি। সর্বদা অপরের কল্যাণের চেষ্টা করিতে যাইয়৷ 
আমর! আপনাদিগকে ভুলিবার চেষ্টা করিতেছি । আমাদের 
জীবনে এই এক প্রধান শিক্ষার বিষয়-_আত্মবিস্মৃতি । মানুষ 
অভ্র ন্যায় মনে করে, সাধারণ উপায়ে সে নিজেকে স্থখী 
করিতে পারে । বন্ুবর্ধ চেষ্টার পর সে অবশেষে দেখিতে পায়, 
প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে ; আর সে নিজে আপনাকে 
স্বখী না করিলে কেহই তাহাকে সুখী করিতে পারে না। 

, প্রত্যেক পরোপকার-কাধা, অপরের প্রতি সহানুভূতির 
প্রত্যেক চিন্তা, অপরকে আমরা যাহা কিছু সাহায্য করি, সমুদর 
সকাধ্য আমাদের ক্ষুদ্র আমিকে কমাইতেছে । এ গুলিতে 
আমাদের আপনার ভাবনা খুব কমাইয়। দেয়, সুতরাং উহারা 
সৎকাৰ্য্য । এই স্থানে জ্ঞানী, ভক্ত ও কৰ্ম্মী অভেদ । সর্বেবাচ্চ 
মাদর্শ__অনস্ত কালের জন্য পুর্ণ আত্মত্যাগ, যেখানে কৌন 


১১০ কম্ম-যোগ । 


“আমি” নাই, সব ‘তুমি’, আর জ্ঞাতসারে বা অজ্ঞাতভাবে কর্ম্ম- 
যোগ আমাদিগকে এ স্থানেই লইয়া যায় । 

একদ্রন ধর্ম্মপ্রচারক নিগুণ ঈশ্বরের কথা শুনিয়া ভয় 
পাইতে পারে । সে জোর করিয়া বলিতে পারে, ঈশ্বর সপ্যণ 
ব্যক্তিবিশেষস্বরূপ, আর সে নিজের নিজত্ব, নিজের ব্যক্তিত্ব 
( এইগুলির তাৎপর্য্য সে যাহাই বুঝুক ) অক্ষুঞ্ন রাখিবার ইচ্ছা 
করিতে পারে, কিন্তু সে যে ধন্মনাতি অবলম্বন করিয়াছে, তাত! 
যদি যথার্থই ভাল হয়, তবে উহা সর্বেবাচ্চ আত্মত্যাগ ব্যতীত 
আর কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইতে পারে না। 

ইহাই সমুদয় নীতির ভিত্তি। আপনারা মনুষ্যে, পশুতে 
ব। দেবতায় এ ভাব বিস্তার করিতে পারেন, কিন্তু সমুদয় নীতি- 
প্রণালীর মধ্যে উহাই মুল তত্ব--উহাই প্রধান ভাব । 

এই জগতে অনেক শ্রেণীর লোক দেখিতে পাইবেন । প্রথম, 
দেব-প্রকৃতির লোক । ইহারা পুর্ণ আত্মত্যাগী, ইহার! নিজেদের 
প্রাণ পর্যন্ত পণ করিয়া! অপরের উপকার করিতেছেন । হারাই 
সর্বশ্রেষ্ঠ মনুষ্য । যদি কোন দেশে এইরূপ একশত লোক 
থাকেন, সেই দেশের কোন ভাবনা নাই। দ্বিতীয়ত?- সাধু 
লোক, ইহারা ততক্ষণ লোকের উপকার করেন, যতক্ষণ না 
উহাতে তাহাদের কোন ক্ষতি হয়। তার পর তৃতীয় শ্রেণীর 
লোক- আশ্ুর-প্রকৃতি । ইহারা নিজেদের হিতের জন্য অপরের 
অনিষ্ট করিয়া থাকেন। আর কথিত আছে যে, আর এক 
শ্রেণীর লোক আছেন, তাহারা অনিষ্টের জন্যই অনিষ্ট করিয়! 


ষষ্ঠ জী | ১১১ 


লাদ রস ~~ এ ত") শত অলপ লাম লা" র্‌ Ks পপ পাস edit oe ME 


থাকেন। | সৰ্ব্বোচ্চ - স্তরে যেমন দেখা যায়, সাধু মহাত্মাগণ 
ভালর জনাই ভাল করিয়া থাকেন, তজ্রপ সর্বনিম্ন স্তরে এমন 
কতকগুলি লোক আছেন, যাঁহার৷ কেবল অনিষ্টের জন্যই অনিষ্ট 
করিয়া থাকেন। তাহারা উহা হইতে কিছু লাভ করিতে পারেন 
না, কিন্তু এ অনিষ্ট করাই ঠাহাদের স্বভাব । সুতরাং আমরা 
দেখিতেছি, যে ব্যক্তি অপরের উপকারের জনা নিজস্বার্থ 
বিসর্জন করেন, যিনি সম্পূর্ণ আত্মত্যাগী, তিনিই সর্বশ্রেষ্ঠ 
পুরুষ । 

নিন্নলিখিত সংস্কৃত শব্দ দুইটা লইয়া বিচার করুন । একটা-_ 
'প্রবৃত্তি”__অর্থ, সেই দিকে বত্তিত হওয়া অৰ্থাৎ ঘুরিয়। যাওয়া আর 
একটা 'নিৰ্বত্তি_তথা হইতে বত্তিত হওয়া অৰ্থাৎ ঘুরিয়া আসা । 
‘সেই দিকে বর্ত্তিত হওয়া”_অর্থা যাহাকে আমরা সংসার বলি, 
এই ‘আমি আমার ; এই ‘আমি’কে টাকা কড়ি, ক্ষমতা নাম যশ 
দ্বারা সর্ববদাই বাডাইবার চেষ্টা__যাহা পাওয়া যায়, তাহাই 
ধরা__-গ্রহণ করা-_সর্বদাই সব জিনিষফই এই “আমি'-রূপ 
কেন্দ্রের দিকে জড় কর! ইহাই প্রবুত্তি-_ইহাই প্রত্যেক মনুষ্যের 
স্বাভাবিক ভাব, চারিদিক্‌ হইতে প্রত্যেক জিনিষ লওয়া এবং 
এক কেন্দ্রের চতুর্দিকে জড় করা । সেই কেন্দ্র তাঁহার নিজের 
মধুর “মামি । যখন ইহা ভাঙ্গিতে থাকে, যখন নিবৃত্তির ( সেই 
দিক্‌ হইতে চলিয়া যাওয়ার ) উদয় হয়, তখনই নীতি এবং ধর্ম 
আরম্ভ হয়। “প্রবৃত্তি “নিবুত্তি” উভয়ই কাৰ্য্য ; একটী অসৎ, 
অপরটী সৎ । এই নিবুত্তিই সমুদয় নীতি এবং সমুদয় ধর্শ্মের 


১২২ 7 কন্ম-যোগ। 


ভিন্তি। আর উহার পুর্ণতাই সম্পূর্ণ 'আত্মত্যাগ'_ অপরের জন্য 
সন, শরীর এমন কি সমুদয়ই ত্যাগ করিতে সর্ববদা প্রস্তুত থাকা । 
যখন মানুষ এই অবস্থা লাভ করে, তখনই মানুষ কম্মযোগে 
সিদ্ধি লাভ করে। সংকাধ্যের ইহাই সর্বেবাচ্চ ফল। একজন 
ব্যক্তি সমুদয় জীবন হয়ত একখানি দর্শনও পাঠ করেন নাই, 
তিনি হয়ত কোনরূপ ঈশ্বরে বিশ্বাস করেন নাই, এবং এখনও 
করেন না, তিনি হয়ত সারাজাবনের মধ্যে একবারও প্রার্থনা 
করেন নাই, কিন্তু বদি কেবল সৎকর্ম্মের শক্তিতে তাহাকে এমন 
অবস্থার লইয়া যায়, যেখানে তিনি অপরের জনা তাঁহার জীবন এবং 
অন্য যাহা কিছু, সবই ত্যাগ করিতে উদ্যত হন, তাহা হইলে বুঝিতে 
হইবে, জ্ঞানী যেখানে জ্ঞানের দ্বারা এবং ভক্ত যেখানে উপাসন। 
দ্বারা উপনাত হইয়াছেন, তিনিও সেইখানেই পঁহুছিয়াছেন। স্মতরাং 
আপনার! দেখিলেন, জ্ঞানা, কম্মী ও ভক্ত সকলেই এক স্থানে 
উপনীত হইলেন ; একই স্থানে মিলিত হইলেন। এই এক 
স্থান আত্মত্যাগ । ভিন্ন ভিন্ন দর্শন ও ধম্মের মধ্যে যতই মত-ভেদ 
থাক্‌ না কেন, যে ব্যক্তি অপরের জন্য আত্ম-বিসর্জন দিতে প্রস্তুত 
হয়, তাহার সমক্ষে সকল মনুষ্যই ভয়-ভক্তিসহকারে দণ্ডায়মান 
হয়। এখানে কোন প্রকার মতামতের কথা নাই--এমন কি, 
যাহার! সর্বপ্রকার ধর্ম্মভাবের বিরোধী, তাহারা পর্য্যন্ত যখন 
৬ইরূপ সম্পূর্ণ আত্মবিসর্জনের কার্য্য দেখিতে পায়, তাহারাও 
উহার উপর শ্রদ্ধাসম্পন্ন ন। হইয়া থাকিতে পারে না। আপনার! 
কি দেখেন নাই, খুব গোঁড়া খ্ৰীষ্টিয়ান যখন এডুইন আর্ণল্ডের 


০০০ 


ষষ্ঠ অধ্যায় । ১১৩ 


'আসিয়ার আলোক’ (Light ০? 2519) পাঠ করেন, তিনিও কেমন 
বুদ্ধের প্রতি শ্রদ্ধাসম্পন্ন হন, যে বুদ্ধ ঈশ্বর প্রচার করেন নাই, আত্ম- 
ত্যাগ ব্যতীত যিনি আর কিছুই প্রচার করেন নাই। গোঁড়া কেবল 
একটা জিনিষ জানে না । তাহা এই বে,__তাহার নিজের জীবনের 
উদ্দেশ্য ও গতিও এ একই । উপাসক সর্ববদ! মনে ঈশ্বরের ভাব 
এবং সাধুভাব রক্ষা করিয়া অবশেষে সেই একই স্থানে উপনীত হন 
--তোমার ইচ্ছা পুর্ণ হউক ৷’ তিনি নিজের জন্য কিছুই রাখেন না। 
ইহা আর কি ?-_ আত্ম-ত্যাগ । জ্ঞানী জ্ঞানের দ্বারা দেখেন, 
এই আপাত-প্রতীয়মান “আমি” ভ্রমমাত্র, সুতরাং তিনি 
সহজেই উহা পরিত্যাগ করেন। যাহা হউক, ইহাও সেই 
আত্মত্যাগ বই আর কিছুই নহে। অতএব, কর্ম্ম, ভক্তি ও 
জ্ঞানের এখানে সমন্বয় হইল। আর প্রাচীন কালের বড় 
বড় ধর্ম্মপ্রচারকেরা ভগবান জগৎ নহেন, এই যে উপদেশ 
করিয়া গিয়াছেন, তাহার মৰ্ম্ম এই । জগৎ এক জিনিষ আর 
ভগবান্‌ এক জিনিষ ; ইহা খুব সত্য । জগৎ অর্থে তাহারা স্বার্থকে 
লক্ষ্য করিয়া থাকেন। নিঃস্বার্থঘতাই ভগবান্‌ । একজন ব্যক্তি 
স্বৰ্ণময় প্রাসাদে সিংহাসনে উপবিষ্ট থাকিয়াও সম্পূর্ণ নিংস্বার্থপর 
হইতে পারেন। এইরূপ নিঃস্বার্থ হইলেই তাঁহাকে ব্রন্ছে স্থিত বলিয়া 
বুঝিতে হইবে। অপরের হয়ত কুটারে বাস, ছিন্ন বসন পরিধান, 
এবং তাহার সংসারের কিছুই নাই ; তথাপি সে যদি স্বার্থপর 
হয়, তবে সে বিশেষরূপে সংসারে মগ্ন হইয়াছে, বুঝিতে হইবে। 
এক্ষণে আমাদের বক্তব্য বিষয়টির পুনরাবৃত্তি করা যাউক । 
৮ 


১১৪ কন্ম-যোগ 


আমর! বলিতেছি, ভাল করিতে গেলেই আমর! কিছু মন্দ 
এবং মন্দ করিতে গেলেই তণুসঙ্গে কিছু ভাল না করিয়া থাকিতে 
পারি না। ইহা জানিয়৷ আমর! কার্য করিব কিরূপে ? এই তত্বের 
মীমাংসার চেষ্টায় এই জগতে অনেকগুলি সম্প্রদায়ের অভ্যুদয় 
হইয়াছিল, যাহারা বেপরোয়া হইয়া প্রচার করিয়া! গিয়াছেন যে, 
ধীরে ধীরে আত্মহত্যাই সংসার হইতে বাহির হইবার একমাত্র উপায়। 
কারণ, জীবনধারণ করিলেই তাহাকে ক্ষুদ্র ক্ষুদ্র জন্তু ও বুক্ষলতাকে 
নষ্ট করিতে হইবে অথবা কাহারও না কাহারও অনিষ্ট রুরিতে 
হইবে। স্থতরাং তাহাদের মতে সংসারচক্র হইতে বাহির 
হইবার একমাত্র উপায়-_স্বত্যু। জৈনগণ ইহাই তাহাদের সর্ব্বোচ্চ 
আদর্শ বলিয়া প্রচার করিয়াছেন। আপাততঃ এই উপদেশ 
খুব যুক্তি ও ন্যায়সঙ্গত বলিয়৷ বোধ হয়। কিন্তু গীতাতে 
ইহার প্রকৃত মীমাংসা পাওয়া যাইবে, _নির্লিপ্ততা- কিছুতে 
লিপ্ত হইও না। জানিয়া রাখ যে, তুমি জগৎ হইতে সম্পূর্ণ 
পৃথক্‌ ; তুমি জগতে রহিয়াছ বটে, কিন্তু যাহাই কর না 
কেন, তাহা! নিজের জন্য করিতেছ না। নিজের জন্য যে 
কাৰ্য্য করিবে, "তাহার ফল তোমার নিজের উপর ব্ত্তিবে। 
যদি সৎ কাৰ্য্য হয়, তোমাকে উহার শুভ ফল ভোগ করিতে হইবে, 
অসৎ হইলে উহার অশুভ ফল ভোগ করিতে হুইবে। কিন্তু 
যে কোন কাৰ্য্যই হউক, তাহ। যদি তোমার নিজের জন্য কৃত না 
হয়, তাহাতে তোমার উপর কোন প্রভাব বিস্তার করিতে 
পারিবে না। “যদি কাহারও জ্ঞান থাকে যে, আমি ইহা 


ষষ্ঠ অধ্যায় | ১১৫ 


= = শাপত আশ ০৯ এটি 2 ate রন পি পা কপ প্রবণ রর ৬ পর পপ পি 


নিজের ও জন্য / করিতেছি : না, তবে তিনি সমুদয় জগৎকে হত্যা 
করিয়াও বা নিজে হত হইয়াও হত্যা করেন না বা হত হন না??? 
এই জন্যই কম্মযোগ আমাদিগকে বিশেষভাবে শিক্ষা দেন যে, 
ংসার ত্যাগ করিও না; সংসারে বাস কর; সংসারের ভাব 
যত ইচ্ছা গ্রহণ কর, কিন্তু ভোগের জন্য কি? না, একেবারেই 
নহে। ভোগ যেন তোমার চরম লক্ষ্য না, হয়। প্রথমে 
নিজেকে মারিয়া ফেল, তার পর সমুদয় জগৎকে আপনার মত 
দেখ। যেমন প্রাচান শ্রীগ্রিয়ানেরা বলিতেন, “প্রাচীন মনুস্থা- 
টাকে মারিয়া ফেলিতে হইবে! “প্রাচীন মনুষ্য’, অর্থে আমাদের 
মনের এই স্বার্থপর ভাব যে, জগৎ আমাদের ভোগের জন্য 
নিন্মিত হইয়াছে । অজ্ঞ পিতামাতারা তাহাদের বালক- 
বালিকাদিগকে শিক্ষা দেয়, “হে প্রভো, তুমি এই সূর্য্য এই 
চন্দ্র আমার জন্য স্বজন করিয়াছ,» যেন প্রভুর এই সকল শিশুর 
জন্য সব স্থজন কর! ছাড়া আর কোন কায ছিল না। ইহ 
আমাদের কামনারূপ অগ্রনিতে ঘ্বৃত নিক্ষেপ মাত্র। ছেলে- 
দিগকে এমন বাজে কথা শিখাইও না। তার পর আর এক- 
দল লোক আছেন, তাহারা আবার অন্য ধরণের আহাম্মক ; 
তাঁহারা আমাদিগকে শিক্ষা দেন যে, এই সকল জন্তুর সৃষ্টি 
কেবল আমরা তাহাদিগকে মারিয়া খাইতে পারি, তজ্জন্য, 
আর এই জগ মানুষের ভোগের জন্য । এও একটা প্রকাণ্ড 
আহাম্মকি ৷ ব্যাত্রও বলিতে পারে, “মানুষ আমার জন্য স্থষ্ট 
হইয়াছে,” এবং প্রার্থনা করিতে পারে, “হে প্রভো, মানুষগুলি 


১১৬ কম্ম-যোগ । 


MEE SONU UR UE OPE PR OE PSUS RR EE in EEN UP SG CE RSC UC SHEL CIEL উই, রসি, এ aOR IR, a SP Wn TPR এট (এর 


কি দুষ্ট যে, তাহারা আমাদের সম্মুখে ভুক্ত হইবার জন্য আইসে 
না, উহারা তোমার আজ্ঞা লঙ্ঘন করিতেছে” যদি জগৎ 
আমাদের জন্য স্থষ্ট হইয়। থাকে, আমরাও জগতের জন্য 
স্থষ্ট হইয়াছি। এই জগৎ আমাদের জন্য স্ুষ্ট হইয়াছে, 
এই ভাবেই আমাদিগকে বদ্ধ রাখিয়াছে। এই জগৎ 
আমাদের জন্য, নহে। লক্ষ লক্ষ লোক প্রতি বৎসর জগৎ 
হইতে চলিয়! যাইতেছে, জগতের সে দিকে খেয়ালই নাই । 
আবার লক্ষ লক্ষ লোক আসিতেছে। যেমন জগৎ আমাদের জন্য, 
আমরাও তেমনি জগতের জন্য । 

অতএব কাধ্য করিবার সময় আসক্তির ভাব ত্যাগ কর। 
দ্বিতীয়তঃ, কন্মের ভিতর নিজেকে জড়াইও না; নিজে সাঙ্ষি- 
রূপে অবস্থিত হও এবং কন্ম করিয়া যাও। কোন সাধু 
বলিয়াছেন, “আপনার ছেলেদের উপরে ধাত্রীর ভাব অবলম্বন 
কর।” ধাত্রী তোমার শিশুকে লইয়া আদর করিবে, তাহার 
সহিত খেলা করিবে, আর তাহাকে নিজের ছেলের মত অতি 
যত্বের সহিত লালন পালন করিবে, কিন্তু তাহাকে খবর 
দিবামাত্র সে গাঁট গাঁটরি বাঁধিয়া তোমার বাটী হইতে চলিয়। 
যাইতে প্রস্তুত হয়। তোমার ছেলের প্রতি তাহার যে এত 
ভালবাসা ছিল, সে সবই ভুলিয়া ষায়। সাধারণ ধাত্রীর তোমার 
ছেলে ছাড়িয়া পরের ছেলে লইতে কিছুমাত্র কষ্ট হইবে না। 
তুমিও তোমার নিজের ছেলেদের প্রতি এইরূপ ভাব ধারণ 
কর। তুমিই উহাদের ধাত্রী, আর তুমি যদি ঈশ্বরে বিশ্বাসী 


শপ রাজি 


ষষ্ঠ অধ্যায়। . ১১৭ 


হও, তবে বিশ্বাস কর যে, সবই তীহার। অত্যধিক দুর্ববল- 
তাই অনেক সময়ে খুব সাধুতা ও সরলতার আকার ধারণ 
করে। আমার উপর একজন নির্ভর করে এবং আমি এক- 
জনের উপকার করিতে পারি, ইহা ভাবাই অত্যন্ত ছুর্ববলত। । 
এই অহঙ্কার হইতেই সর্বপ্রকার আসক্তি এবং আসক্তি হইতেই 
সমুদয় দুঃখের উন্তব। আমাদের মনকে আমাদের জানান 
উচিত, এই জগতের মধ্যে কেহই আমাদের উপর নির্ভর করে 
না; একটা গরিবও আমাদের দানের উপর নির্ভর করে না, 
একটা আত্মাও আমাদের দয়ার উপর নির্ভর করে না, কেহই 
আমাদের সাহায্যের উপর নির্ভর করে না। আমর! কোটি 
কোটি লোক যদি না থাকি, তথাপি তাহারা সাহায্য পাইয়া 
গাকে, পাইবেও। তোমার আমার জন্য প্রকৃতির গতি বন্ধ 
থাকিবে না। আমর! যে অপরকে সাহায্য করিয়া নিজেরা 
শিক্ষা লাভ করিতে পারিতেছি, ইহাই তোমার আমার পক্ষে 
পরম সৌভাগ্য । সমস্ত জীবন এই এক শিক্ষাই আমাদিগকে 
শিক্ষা) করিতে হইবে । যখন আমরা উহা পুর্ণরূপে শিক্ষা 
করিতে পারিব, তখন আমরা আর অসুখী থাকিব না; তখন 
আমরা যাইয়া যেখানে সেখানে মিশিতে পারিব । তোমার পতি 
থাকিতে পারে, পত্নী থাকিতে পারে, এক পাল চাকর থাকিতে পারে, 
তোমার রাজ্য থাকিতে পারে । কিন্তু যদি তুমি এই তত্বটা হৃদয়ে 
রাখিয়া কায কর যে, জগৎ তোমার ভোগের জন্য নহে আর উহা 
সাহায্যের জন্য তোমার কিছুমাত্র অপেক্ষা করে না, তবে ও 


১১৮ কম্ম-যোগ । 


Ene Fe সি পি পিস Cae th উপ শক পট Th লক আস শিলা পি তত লালিত সিসি wf জি তাপ a = সনি পপির 1৪ ~~ সদ পলি 


সকল থাকিলেও তোমার কোন ক্ষতি হউবে না। এই বৎ- 
সরেই হয়ত আমাদের কতকগুলি বন্ধু মরিয়া গিয়াছে । জগৎ কি 
তাহাদের জন্য অপেক্ষা করিতেছে? ইহার স্রোত কি বন্ধ 
হইয়া আছে ? ইহা চলিয়াছে। অতএব তোমার মন হইতে 
এইভাব একেবারে তাড়াইয়া দাও যে, তুমি জগতের কিছু 
উপকার করিন্তে পার; জগৎ তোমার নিকট হইতে কোন 
সাহায্য চাহে না। জগতের সাহায্যের জন্যই আমার জন্ম_- 
এটী ভাবা খাঁটি অন্ঞতামাত্র । উহা অহঙ্কার বই আর কিছুই 
নহে। উহা স্বার্থপরতা বই আর কিছুই নহে--ধন্মের রূপ 
ধারণ করিয়া মানবকে প্রতারণা করে মাত্র। যখন তুমি 
এই ভাবে তোমার সায় ও পেশীগুলিকে পর্যন্ত গঠন করিবে, 
তখন তোমার কষ্টরূপ কোন প্রতিক্রিয়া আসিবে না। যখন 
তুমি কোন লোককে কিছু দিয়! তৎপরিবর্থে কিছু আশ! না 
কর, কৃতজ্ঞতার প্রতিদান পর্য্যন্ত যখন ন! চাও, তখন উহ! 
তোমার উপর কোন কার্য করিবে না, কারণ, তুমি কিছুই 
আশা কর নাই; তুমি কখনই চিন্তা কর নাই যে, তোমার 
প্রতিদান পাইবার কোনও অধিকার আছে। তাহার বাহ! 
প্রাপ্য ছিল, তাহাই তুমি দিয়াছিলে । তাহার নিজের কম্মের 
ফলে সে ইহা পাইল, তোমার কম্ম তোমাকে উহার বাহক 
করিয়াছিল মাত্র। কিছু দিয়া তুমি অহঙ্কত হও কেন? 
তুমি এ অর্থের বাহক-স্বরূপ-মাত্র! জগৎ নিজ কর্ম্মের দ্বারা 
উহা! পাইবার উপযুক্ত হ্ইয়াছিল। অহঙ্কারের কারণ কি? 


ষষ্ঠ অধ্যায়। ১১৯ 


a এত শী টি পপ পি শা “a পিসি পাশ ভাসি আও টি লি পা পিস শি পাচা 


জগৎকে তুমি যাহা দিতেছ, তাহ! এমনই বা কি? অনা- 
সক্তির ভাব লাভ করিলেই তোমার ভাল বা মন্দ কায কিছুই 
থাকিবে না। স্থার্থই কেবল ভালমন্দর প্রভেদ করিয়া 
থাকে। এ একটী বোঝা বড় কঠিন জিনিষ, কিন্তু তুমি 
সময়ে বুঝিবে, জগতে এমন কোন জিনিষ নাই, যাহা তোমার 
উপর তাহার শক্তি প্রকাশ করিতে পারে, যতক্ষণ না তুমি 
তাহাকে তাহার শক্তি প্রকাশ করিতে দাও । মানুষের আত্মার 
উপর কোন শক্তিই কাধ্য করিতে পারে না, যতক্ষণ না আত্মা 
বোকা হইয়া এ শক্তির আজ্ঞাপালন করে । অতএব, অনা- 
সক্তির দ্বারা তুমি সকল জিনিষের তোমার উপর কার্য করি- 
বার শক্তি অস্বীকার করিতেছ । ইহা বল! খুব সহজ যে, 
কোন জিনিষের তোমার উপর কাধ্য করিবার অধিকার নাই, 
কিন্তু যিনি বাস্তবিকই কোন শক্তিকে তাঁহার উপর কার্য্য 
করিতে দেন না, বহির্জ্জগৎ ষাভার উপর কার্য করিলে যিনি 
স্থখীও হন না, ছুঃখিতও হন না, তীহার চিহ্ন কি? চিহ্ন 
এই যে, একটা পাহাড়ও যদি তাহার উপর ভাঙ্গিয়া পড়ে 
এবং তাহাকে চূর্ণ কিচুর্ণ করে অথবা যদি তাঁহার সম্মুখে 
দিব্য দৃশ্টরাজি আবিভূর্ত হয় বা! দিব্য সুখ সমুদয় উপ- 
স্থিত হয়, কিছুতেই তীহার মনে কোন পরিবর্তন সাধন 
করিতে পারে না; শুভাশুভ উভয় অবস্থাতেই তিনি একরূপ 
থাকেন। 

ব্যাস নামধেয় মহাপুরুষের নাম সকলেই অবগত আছেন । 


aT শি ক i A Fare এ নী 


১২০ কম্ম-যোগ 


Catt ath uth জা 


তিনি বেদান্ত-দর্শনের লেখক--একজন খধি। ইহার পিতা 
সিদ্ধ হইবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কৃতকার্ধা হইতে পারেন 
নাই, তাঁহার পিতামহও চেষ্টা করিয়াছিলেন, তিনি অকৃত- 
কাধ্য হন, এইরূপ তাহার প্রপিতামহও অকুতকাধ্য হন। 
তিনিও সম্পূর্ণরূপে কৃতকাৰ্য্য হইতে পারেন নাই, কিন্তু তীহার 
পুত্র শুকদেব, সিদ্ধ হইয়া জন্মগ্রহণ করিলেন। ব্যাস সেই 
পুত্রকে তত্ব জ্ঞান উপদেশ দিতে লাগিলেন । নিজে যতদুর 
শিক্ষা দিতে পারেন, দিবার পর তিনি শুকদেবকে জনক 
রাজার সভায় প্রেরণ করিলেন । জনক বিদেত নামে এক 
মহারাজা ছিলেন, বিদেহ অর্থে “শরীরের বাহিরে 1৮ যদিও 
রাজা, তথাপি তিনি যে দেহ, তাহ! সম্পূর্ণ বিস্মৃত ভইয়াছিলেন । 
তিনি আপনাকে কেবল আত্মা বলিয়াই জানিতেন। এই 
বালকটাকে তাঁহার নিকট শিক্ষার জন্য পাঠান হইল । রাজা 
জানিতেন যে, ব্যাসের ছেলে তাঁহার নিকট ততন্বজ্ঞান শিক্ষার 
জন্য আসিতেছে, স্থতরাং তিনি পুর্ব হইতে কতকগুলি 
বন্দোবস্ত করিয়াছিলেন । যখন এই বালক গিয়া রাজপ্রাসাদের 
দ্বারদেশে উপস্থিত হইলেন, তখন প্রহরিগণ তীহার কোন খবরই 
লইল না । তাহার! কেবল তাঁহাকে বসিবার একটা আসন দিল । 
তিনি তথায় তিন দিন তিন রাত্রি বসিয়া রহিলেন, কেহ তাহার 
সঙ্গে কথাই কহিতেছে না, কেহই তাহাকে তিনি কে বা কোথায় 
তাহার নিবাস, কিছুই জিজ্ঞাসিতেছে না। তিনি এত বড় একজন 
মহাপুরুষের পুত্র, তাহার:পিত৷ সমুদয় দেশের একজন সম্মানাস্পদ 


ষষ্ঠ অধ্যায়। ১২১ 


০ রি থে 


ব্যক্তি, তিনি নিজেও একজন মাননীয় ব্যক্তি. তথাপি সামান্য নীচ 
প্রহরিগণ পর্য্যন্ত তাহার খোঁজখবরও লইতেছে না। তার পর হঠাৎ 
রাজার মন্ত্রিগণ এবং বড় বড় কর্মচারীরা আসিয়া তাঁহাকে মহা- 
সম্মান-পুর্ববক অভ্যৰ্থনা করিলেন । তাহার! তাঁহাকে ভিতরে এক 
সুশোভিত গৃহে লইয়া গেলেন, সুগন্ধি জলে স্নান করাইলেন, 
খুব ভাল ভাল পোষাক পরিতে দিলেন, আর,আটদিন ধরিয়া 
তাহাকে সর্বপ্রকার বিলাসের ভিতর রাখিয়া দিলেন । কিন্তু 
তাহার মুখের কোন বিকৃতি ঘটিল না। দ্বারে অপেক্ষার সময়ও 
তিনি যেরূপ ছিলেন, এই সকল বিলাসের মধ্যেও তিনি ঠিক 
সেইরূপ রহিলেন। তখন তাহাকে রাজার নিকট লইয়া যাওয়া 
হইল। রাজা সিংহাসনে উপবিষ্ট ছিলেন, নৃত্যগীত বাদ্য ও 
অন্যান্য আমোদ-প্রমোদ হইতেছিল। রাজা তাহাকে এক পেয়ালা 
দুগ্ধ দিলেন, দুগ্ধটা পাত্রের ধার পর্য্যন্ত পূর্ণ ছিল। তিনি বলি- 
লেন, এই ছুগ্ধের পেয়ালাটা লইয়া সাতবার এই রাজসভা প্রদক্ষিণ 
করিয়া আইস, সাবধান যেন এক ফোঁটা দুগ্ধ না পড়ে। বালক 
সেই পেয়ালা লইয়া এই সব গীতবাস্ ও স্তন্দরী রমণীগণের মধ্য 
দিয়া সাত বার সভা প্রদক্ষিণ করিলেন। এক ফোটা দুগ্ধও 
পড়িল না । সেই বালকের মনের উপর এমন ক্ষমতা ছিল যে, 
যতক্ষণ না তিনি ইচ্ছা করিবেন, ততক্ষণ তাঁহার মন কিছুরই দ্বারা 
আকৃষ্ট হইবে না। যখন তিনি সেই পাত্রটী রাজার নিকট আন- 
য়ন করিলেন, তখন রাজা তাঁহাকে কহিলেন, “তোমার পিতা 
তোমাকে যাহা শিখাইয়াছেন এবং তুমি নিজে যাহা শিখিয়াচ, 


১২২ কম্ম-যোগ। 


পা তি সি এসি পি পপি সর পক ৯ আশি গ্রাস এ প্র শপ শালী শিস পালি পিসি সি আস শি শলখা ছৱা মিজান পা, রা দশ 


আমি তাহাই পুনরাবৃত্তি করিতে পারি মাত্র তুমি সত্য 'জানিয়াছ; 
যাও গৃহে গমন কর ৮ 

অতএব দেখা গেল, যে ব্যক্তি আপনাকে বশ করিয়াছে, 
বাহিরের কোন বস্তু আর তাহার উপর কাধ্য করিতে পারে না । 
তাহাকে আর কাহারও দাসত্ব করিতে হয় না । তাহার মন স্বাধী- 
নতা-পদবী লাভ, করিয়াছে । এরূপ ব্যক্তিই কেবল জগতে বাস 
করিবার উপযুক্ত । আমরা সচরাচর ছুই মতের লোক পাইয়া 
থাকি। কেহ কেহ ছুঃখবাদী-_তীহারা বলেন, _-এই পৃথিবী কি 
ভয়ানক, কি অসৎ ! অপর কতকগুলি ব্যক্তি আবার সুখবাদী-- 
তাহারা বলেন_-এই জগৎ কি স্থুন্দর, কি অদ্ভুত ! যাহার! নিজে- 
দের মন জয় করে নাই, তাহাদের পক্ষে এই জগৎ হয় দুঃখে পুণ 
অথবা স্ুখছুঃখমিশ্রিত বলিয়া প্রতিভাত হয় । আমরা যখন 
আমাদের মনের উপর প্রভুত্ব করিতে পারিব, তখন ইহাই আবার 
স্থখের সংসার-রূপে পরিণত হইবে । তখন কোন কিছুই আমাদের 
উপর ভাল বা মন্দভাবে কাধ্য করিতে পারিবে না । আমর! সবই 
বেশ সামগ্রস্ত-পুর্ণ দেখিতে পাইব। অনেক লোক আছে, তাহারা 
প্রথমে সংসারকে নরককুণ্ড বলে, পরিণামে তাহারা ইহাকেই স্বর্গ 
বলিবে। আমরা যদি প্রকৃত কম্মযোগী হই, এবং আপনাদিগকে 
এই অবস্থায় লইয়া যাইবার জন্য শিক্ষিত করিতে ইচ্ছা করি, তবে 
আমরা যেখানেই আরম্ভ করি না কেন, পরিশেষে পূর্ণ আত্মত্যাগের 
অবস্থায় পঁহুছিব। আর যখনই এই কল্পিত অহং চলিয়া যায়, 
তখনই এই সমুদয় জগৎ, যাহা! আপাততঃ অমঙ্গলপুর্ণ বলিয়া 


ষষ্ঠ অধ্যায় । ১২৩ 


০০০ 


বোধ হইতেছে, তাহাকে স্বর্গ এবং পরমানন্দে পুর্ণ বোধ হইবে । 
ইহার হাওয়া পর্য্যন্ত বদলাইয়া ভাল হইয়া যাইবে, প্রত্যেক মানু- 
ষের মুখই ভাল বলিয়া বোধ হইবে । ইহাই কর্ম্মযোগের চরমগতি 
এবং ইহাই পুর্ণত৷ বা সিদ্ধি। অতএব দেখিতেছ, এই ভিন্ন ভিন্ন 
যোগগুলি পরস্পর পরস্পরের বিরোধী নভে । প্রত্যেকটীই 
আমাদিগকে চরমে একই স্থানে লইয়া যায় এনুং পুত্ব-প্রাপ্তি 
করাইয়া থাকে । কিন্তু প্রত্যেকটারই দৃঢ় অভ্যাস আবশ্যক । 
অভ্যাসই ইহাদের সমুদয় রহসা। প্রথমে শ্রবণ, তার পর মনন, 
তার পর অভ্যাস । প্রত্যেক যোগ-সম্বন্ধেই ইহা খাটে । প্রথমে 
ইহার বিষয় শুনিতে হইবে, তার পর বুঝিতে হইবে ; অনেক 
বিষয় যাহা বুঝিতে পার না, তাহ! পুনঃপুনঃ শ্রুবণে ও মননে 
অর্থাৎ চিন্তায় স্প্টীকৃত হইয়া যাইবে । সব বিষয় একেবারে 
বুঝা বড় কঠিন। প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা তোমার নিজের 
ভিতরে । কেহই কখনও অপরের দ্বারা শিক্ষিত হয় নাই। 
প্রত্যেককেই নিজেকে নিজে শিক্ষা দিতে হইবে । বাহিরের 
আচার্য কেবল উদ্দীপক কারণমাত্র। সেই উদ্দীপনা দ্বারা আমা- 
দের অন্তর্বামী আচার্য্য আমাদিগকে সমুদয় বিষয় বুঝাইয়! দিবার 
জন্য উদ্বোধিত হন। তখন সমুদয় আমাদের প্রত্যক্ষ অনুভব হয়, 
স্থৃতরাং সমুদয়ই স্পষ্ট হইয়া আসে । আমরা নিজেদের আত্মার 
ভিতরে এ'তন্বসকল অনুভব করিব। এই অনুভূতিই প্রবল 
ইচ্ছাশক্তিরূপে পরিণত হইবে । প্রথমে ভাব, তার পর ইচ্ছা । 
এই ইচ্ছা হইতে এমন প্রবল কন্মের শক্তি আসিবে যে, তাহা 


সম ং্ত'স ভঞ্াম্স £ 


মুক্তি । 

আমরা পূর্বেবই বলিয়াছি, ‘কার্য্য” এই অর্থ ব্যতীত, কর্ম্ম' 
শব্দ দ্বারা কাধ্যকারণভাবও সূচিত হইয়! থাকে । যে কোন 
কাৰ্য্য, যে কোন চিন্তাতে কোন ফল উৎপাদন করে, তাহাকে ‘কম্ম' 
বলে। সুতরাং “কন্মবিধানের' অর্থ কাধ্যকারণ-সম্বন্ষের নিয়ম 
কারণ থাকিলেই তাহার ফল হইবেই হইবে । কোনরূপে উহার 
অন্যথা হইতে পারে না । আর ভারতীয় দর্শন-মতে, এই “কর্ম্ম- 
বিধান” সমস্ত জগতেই রাজত্ব করিতেছে । আমরা যাহা কিছু দেখি, 
অনুভব করি, অথবা যে কোন কাধ্য করি, একদিকে, তাহারা পুর্বব- 
কমশ্মের ফলমাত্র, আবার অপর দিকে, তাহারাই কারণ হইয়া অন্য 
ফল উৎপাদন করে । এই বিষয়ের আলোচনার সহিত ‘বিধান’ 
বা নিয়ম’ শব্দের অর্থ কি, তাহা বিচার করা আবশ্যক । মনো- 
বিজ্ঞানের দৃষ্টিতে দেখিলে বলিতে হয়, ঘটনাশ্রেণীর পুনরাবর্তনের 
প্রবণতার নাম নিয়ম বা বিধি। যখন আমরা দেখি, একটা 
ঘটনার পরেই আর একটী ঘটনা হইতেছে, অথবা কখন কখন 
যুগপৎ ঘটিতেছে, তখন আমরা আশা করি, এইরূপ সর্বদাই 
ঘটিবে। আমাদের দেশের প্রাচীন নৈয়ায়িকগণ ইহাকে ব্যাপ্তি 
বলিতেন। তাহাদের মতে নিয়ম-সন্বন্ধে আমাদের সমুদয় ধারণ! 
এই ব্যাপ্তি হইতেই আসিয়া থাকে । কতকগুলি ঘটনাশ্রেণী 


১২৬ কম্ম-যোগ । 


"৭ a eT RT Na i ta TP Tage tin a a a nT Na Pee Ta tae ee Se TE EE ns FS Aes পালি সপ 


৭ 


আমাদের মনে অপরিবন্তনীয় ক্রমে জড়িত হইয়া থাকে । সেই 
জন্য কোন সময়ে কোন বিষয় অনুভব করিবামাত্র তাহা তৎক্ষণাৎ 
মনের অন্তর্গত অন্যান্য কতকগুলি বিষয়কেও অমনি লক্ষ্য করিয়া 
থাকে । একটা ভাব অথবা আমাদের মনোবিজ্ঞান অনুসারে, 
চিত্তে উৎপন্ন একটা তরঙ্গ সর্ববদাই অনেক সদৃশ তরঙ্গপরম্পরা 
উৎপাদন করে। ইহাকেই ভাব-যোগ-বিধান বলে, আর “কাধ্য- 
কারণসম্বন্ধ' এই “ব্যাপ্তি-নামধেয় যোগ-বিধানের একটা অংশ- 
মাত্র । অন্তজ্জগতে যেমন বহিজ্ভগতে তেমন “বিধানতত্্' (নিয়ম- 
তত্ব) একই প্রকার। উহা এই, নিয়ম অর্থে মনের এই 
আকাঙ্ক্ষা যে, এক ঘটনার পর আর একটা ঘটনা ঘটিবে, আমা 
দের দৃষ্টি যতদুর চলে, তাহাতে এ ক্রমপরম্পরা পুনঃ পুনঃ ঘটিতে 
থাকিবে । প্রকৃতপক্ষে, তাহা হইলে, প্রকৃতিতে কোন নিয়ম 
নাই। কাধ্যত ইহা বলা ভুল যে, পুথিবীতে মাধ্যাকৰ্ষণ আছে 
অথবা প্রকৃতির কোন স্থলে কোন নিয়ম আছে । আমাদের মন 
যে প্রণালাতে কতকগুলি ঘটনাশ্রেণীকে ধারণ করে, সেই প্রণা- 
লীকেই নিয়ম বলে, ইহ! আমাদের মনে অবস্থিত। কতকগুলি 
ঘটনা একটার পর আর একটা অথবা একত্র সংঘটিত হইল; 
আমাদের মনে দৃঢ় ধারণা হুইল, ভবিষ্যতে নিয়মিত ভাবে পুনঃ 
পুনঃ ইহা ঘটিবে ; এইরূপে মন, সমুদয় ঘটনাশ্রেণী যে ভাবে 
সংঘটিত হইতেছে, তাহ! ধরিতে পারে । ইহাকেই বল! যায় 
নিয়ম । 
এক্ষণে জিজ্ঞাস্য এই, নিয়ম সর্বব্যাপী বলিলে আমরা 


সপ্তম অধ্যায় । ৯২৭ 


(রসপস্৬এিপ্ 


রা 


কি বুঝি। আমাদের জগৎ সমুদয় সত্তার সেই অংশটুকু, যাহা, 
অস্মদ্দেশীয় মনোবিজ্ঞানবিদ্গণ যাহাকে দেশকালনিমিত্ত বলেন, 
তাহার দ্বারা সীমাবদ্ধ । এই জগৎ সেই অনন্ত সত্তার এক অংশ- 
মাত্র, এক নিদ্দিষ্ট ছাঁচে ঢালা, অর্থাৎ দেশকালনিমিত্তে গঠিত । 
আর এরূপ ছ'চে ঢাল! অস্তিত্ব-সমষ্টির নামই আমাদের জগৎ । 
তাহা হইলেই ইহা নিশ্চিত যে, নিয়ম কেবল এই জগতের মধ্যেই 
সম্ভব, ইহার বাহিরে কোন নিয়ম থাকিতে পারে না। যখন 
আমরা এই জগতের কথা বলি, তখন আমর! বুঝি, অস্তিত্বের যে 
অংশটুকু আমাদের মনের দ্বারা সীমাবদ্ধ, ইন্ড্রিয়গোচর জগৎ যাহ! 
আমরা দেখি, অনুভব করি, স্পর্শ করি, দর্শন করি, চিন্তা করি, 
কল্পনা করি। জগতের এ অংশটাই কেবল নিয়মাধীন কিন্তু 
উহার বাহিরে আর নিয়মের প্রসার নাই, যেহেতু কাধ্য-কারণ-ভাৰ 
উহার অধিক আর যাইতে পারে না। আমাদের মন এবং ইন্জ্রি 
য়ের অতীত কোন বস্তুই এই কার্যা-কারণ-নিয়ম দ্বারা বদ্ধ নহে। 
কারণ, ইন্দ্রিয়াতীত পদার্থে মানসিক সম্বন্ধ বা যোগ থাকিতে 
পারে না এবং ভাব-যোগ বা ভাব-সন্বন্ধ ব্যতীত কার্যযকারণসন্ন্ধ 
থাকিতে পারে না । যখন ইহা নামরূপের ছণীচের মধ্যে পড়িয়! 
যায়, তখন ইহা কাধ্যকারণনিয়মের বাধ্য হইয়া থাকে এবং তখনই 
বলা হয় যে, উহ! নিয়মের অধীন, কারণ, কার্য্যকারণসম্বন্ধই 
নিয়মের মূল । এক্ষণে আমর! সহজেই বুঝিতে পারিব, স্বাধীন 
ইচ্ছা বলিয়া কিছু থাকিতে পারে না। এ বাক্যটাই স্ববিরুদ্ধ । 
কারণ, ইচ্ছ! কি, তাহ আমরা জানি। আর যাহ! কিছু আমরা 


১২৮ কন্ম-যোগ। 


জানি, সমুদয়ই জগতের অন্তর্গত । আবার জগতের অন্তর্গত 
সমুদয়ই দেশকালনিমিত্তের ছাচে ঢালা । আর যে কোন জিনিষ 
আমরা জানি, অথবা যাহা কিছু জানা আমাদের পক্ষে সম্ভব, 
সমুদয়ই কাধ্য-কারণ-বিধির অধান। আর যাহা কিছু কাধ্য-কারণ- 
বিধির অধীন, তাহা কখন স্বাধীন হইতে পারে না। অপরাপর 
বস্তু ইহার উপর কাধ্য করিয়া থাকে । উহাও আবার এক সময়ে 
কারণ হইয়া থাকে । এইরূপ চলিতেছে । কিন্তু যাহা ইচ্ছারূপে 
পরিণত হয়, যাহ! পূর্বের ইচ্ছারূপী ছিল না, কিন্তু এই ছাচে 
পড়িয়৷ মনুষ্য-ইচ্ছা-রূপে পরিণত হইয়াছে তাহা স্বাধীন, আর 
যখন এই ইচ্ছ! এই কার্য্য-কারণ-চক্রের ছ'ণচ হইতে বাহির হইয়া 
যাইবে, তখন ইহা পুনঃ স্বাধীন হইবে। স্বাধীনতা বা মুক্তি 
হইতেই উহা। আসিতেছে, আসিয়া, এই বন্ধনের ছখচে পড়িতেছে 
এবং ফিরিয়া পুনর্ববার স্বাধীনতায় চলিয়। যাইতেছে । 

প্রশ্ন হইয়াছিল, জগৎ কোথা হইতে আসে, কাহাতে অব- 
স্থিতি করে এবং কাহাতেই বা লয় হয়? ইহার উত্তর প্রদত্ত 
হুইল, মুক্তি হইতে ইহার উৎপত্তি, বন্ধনে ইহার বিশ্রাম এবং অব- 
শেষে মুক্তিতে ইহার পুনর্গতি। সুতরাং যখন আমরা বলি, 
মানুষ সেই অনন্ত সত্তার প্রকাশমাত্র, তখন বুঝিতে হইবে, উহা 
তাহার অতি ক্ষুদ্র অংশমাত্র । এই দেহ ও এই মন যাহা আমর! 
দেখিতেছি, তাহারা সমগ্র প্রকৃত মানবের এক অংশমাত্র, সেই 
অনন্ত পুরুষের এক ক্ষুদ্র অংশমাত্র । সমুদয় ত্রহ্মাগুই সেই অনন্ত 
পুরুষের এক অংশমাত্র । আর আমাদের সমুদয় বিধি, আমাদের 


সপ্তম অধ্যায় । ১২৯ 


সমুদয় বন্ধন, আমাদের আনন্দ, আমাদের বিষাদ, আমাদের সুখ 
আশা ভরসা সবই কেবল এই ক্ষুদ্র জগতের ভিতরে। 
আমাদের উন্নতি অবনতি সবই এই ক্ষুদ্র জগতের ভিতরে । 
অতএব আপনারা দেখিতেছেন, এই জগৎ চিরকাল থাকিবে, 
হহা আশা করা এবং স্বর্গে যাইবার আশা করা কি ছেলেমানুষী ! 
স্বর্গের অর্থ_এই জগতের পুনরাবন্তন। আপনারা স্পষ্টই 
দেখিতেছেন, সমুদয় অনন্ত জগৎকে আমাদের সীমাবদ্ধ জগতের 
মত করিতে চেষ্টা করা কি ছেলেমানুষা ও অসম্ভব ব্যাপার ! 
অতএব যখন মানুষ বলে, সে এইরূপ ভাবেই চিরদিন থাকিবে, 
এখন যাহ! লইয়া আছে, তাহ! লইয়াই চিরদিন থাকিবে অথবা 
আম যেমন কখন কখন বলি, যখন মানুষ আয়েসের ধন্ম চায়, 
আপনারা নিশ্চয় করিয়া রাখিতে পারেন যে, সে এতদূর অবনত 
5ইয়! পড়িয়াছে যে, সে এক্ষণে নিজে যাহা, তাহার অতাত কিছু-_ 
সে বর্তমানে যে সকল অবস্থার ভিতর রহিয়াছে, তাহার অতিরিক্ত 
কিছু ধারণা করিতে পারে না। সে নিজের অনন্ত স্বরূপ ভুলি- 
যাছে ; তাহার সমুদয় তাবই এই সব ক্ষুদ্র সুখ দুঃখে এবং সাম- 
ফিক ঈষ্যাদিতে আবদ্ধ । সে এই সান্ত জগৎকেই অনন্ত বলিয়! 
মনে করে। শুদ্ধ তাহাই নহে, সে এই অজ্ঞান কোন 
মতে ছাড়িবে না। সে প্রাণপণে তৃষ্ণাকে অবলম্বন করিয়া 
থাকে । আমাদের জ্ঞাত বস্তুর অতিরিক্ত অসংখ্যপ্রকার 
স্থখদুঃখ, অসংখ্যপ্রকার প্রাণী, অসংখ্যপ্রকার বিধি, অসংখ্য 


প্রকার উন্নতির নিয়ম, এবং অসংখ্যপ্রকার কাধ্য-কারণ-সন্বন্ধ 
o> 


১৩০ কৰ্ম্ম-যোগ | 


পারি প্র এট ক শপ লা জা এ শত পে লি "ক জর ক্ষ শি 


থাকিতে পারে। কিন্তু এই সমুদয়ই প্রকৃতির 
মাত্র । 

মুক্তিলাভ করিতে হইলে এই জগতের বাহিরে যাইতে 
হইবে; উহা ত এখানে পাওয়া যাইতে পারে না। সম্পূণ 
সাম্যাবস্থালাভ ঝা গ্রীষ্টিানেরা যাহাকে বুদ্ধির অতীত শান্তি বলির! 
থাকেন, তাহা এই জগতে হইতে পারে না, স্বর্গেও নহে, অপর! 
এমন কোন স্থানেও নহে, যেখানে আমাদের চিস্তা-শক্তি অথব' 
মন যাইতে পারে, অথবা ইন্দ্রিরগণ যেখানে কোনরূপ অনুভস 
করিতে পারে, অথবা কল্পনাশক্তি যথায় অগ্রসর হইতে পারে। 
এরূপ কোন স্থানেই উহা পাওয়া! যাইতে পারে না, কারণ উহার। 
অবশ্যই আমাদের জগতের অন্তর্গত হইবে আর সেই জগৎ 
অবশ্য দেশকালনিমিন্ডে সীমাবদ্ধ । অবশ্য এ সকল স্থান এই 
পৃথিবী অপেক্ষা সুন্ষাতর হইতে পারে--এমন অনেক স্থান আছে. 
মাহা এই পুগিবা অপেক্ষা সুক্গমতর, যেখানে ভোগ এখানকার 
অপেক্ষ। তীব্রতর, কিন্তু উহারাও জগতের অন্তর্গত, সুতরাং নিয়- 
মের বন্ধনের ভিতর । অতএব আমাদিগকে উহাদের বাহিরে 
যাইতে ভইবে। আর যেখানে এই ক্ষুদ্র জগতের শেষ, সেই" 
খানেই প্রকুত ধর্মের আরস্ত । এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ, বিষাদ 
এবং জ্ঞান সবই সেখানে শেষ হইয়া যায় এবং প্রকৃত সত্য আর্ত 
হয়। যতদিন না আমর! জীবনের জন্য এই তৃষ্ণা বিসর্জন দিতে 
পারি, যত দিন না এই ক্ষণস্থায়ী সত্তার প্রতি প্রবল আসক্তিকে 
ত্যাগ করিতে পারি, ততদিন সেই জগতের অতীত অনন্ত মুক্তির 


একদেন। 


সপ্তম অধ্যায়। ১৩১ 


একবিন্দু আভাস পাইবারও আমাদের আশ! নাই। অতএব 
ইহ! সিদ্ধান্ত হইল যে, মনুষ্যজাতির চরম গতি মুক্তিলাভ করিবার 
একমাত্র উপায় আছে--সেই উপায় এই বে,__এই ক্ষুদ্র জীবনকে 
ত্যাগ করিতে হইবে, এই ক্ষুদ্র জগৎকে ত্যাগ করিতে হইবে 
এই পুগিবীকে ত্যাগ করিতে হইবে, স্বর্গকে ত্যাগ করিতে হইবে, 
শরারকে ত্যাগ করিতে হইবে, মনকে ত্যাগ করিস্রেহইবে, সর্ববস্থ 
ত্যাগ করিতে হইবে। 

যদি আমরা ইন্দ্রিয় ও মনের দ্বারা সামাবদ্ধ এই ক্ষুদ্র জগৎকে 
ত্যাগ করিতে পারি, তবে আমর। তৎক্ষণাৎ মুক্ত হইব। বন্ধন 
হইতে মুক্ত হইবার একমাত্র উপায়-_সমুদয় নিয়মের বাহিরে 
নাওয়া--কাধ্যকারণশৃঙ্খলের বাহিরে যাওয়া, আর যেখানেই এই 
জগ আছে, সেখানেই কাধ্যকারণশৃঙ্খল বর্তমান। কিন্তু এই 
জগৎকে ত্যাগ করা বড় কঠিন ব্যাপার । অতি অল্প লোকেই 
সংসার ত্যাগ করিতে পারে । আমাদের শাস্ত্রে সংসারত্যাগের 
দুইটা উপায় কথিত হইয়াছে । একটাকে নিবুক্তিমার্গ বলে, 
উহাত্তে নেতি নেতি (ইহ! নহে, ইশা নহে,) এইরূপে সমুদয় ত্যাগ 
করিতে হয়, আর একটাকে প্রবৃন্তিমার্গ বলে, উহাতে ইতি ইতি 
করিয়া সকল বস্তু ভোগ করিয়া তার পর ত্যাগ করা হয়। নিবৃত্তি- 
মার্গ অতি কঠিন । উহ! কেবল বিশেষ উন্নতমনা প্রবল ইচ্ছাশক্তি- 
সম্পন্ন মহাপুরুষদের সাধ্য । তাহারা কেবল বলেন, আমি ইহা 
চাই না, বলিবামাত্র তাহাদের শরার মন তাহাদের আজ্ঞানুবন্তী 
হয়, আর তাহারা সংসারের বাহিরে চলিয়া যান। কিন্তু এরূপ 


১৩২ কৰ্ম্ম-যোগ । 


Me Ea TR না Ro সি সরি রা মিল ওলা ও শিলার” সিল ০০ শীত লিন শাল্লা সিউল লি লাস্ট বা তিনি ক 


লোক অতি ছুল্লভ। অধিকাংশ লোকে তাই ্ররৃতিমার্গ গ্রহণ 
করে। তাহাতে এই জগতের ভিতর দিয়াই যাইতে হয়, এই 
বন্ধনগুলিকেই বন্ধন ভঙ্গ করিবার সহায়তারূপে গ্রহণ করা হয় । 
উহাও ত্যাগ, তবে ধীরে ধীরে, ক্রমশঃ ক্রমশঃ । উহাতে সমস্ত 
পদার্থকে জানিতে হয়, ভোগ করিতে হয়; এইরূপে উহাদের 
সম্বন্ধে অভিজ্ঞতা লাভ হইলে, উহাদের স্বরূপ বেশ করিয়া" 
জানিতে পারিলে মন তবে উহাদিগকে ছাড়িতে পারিবে এবং 
অনাসক্ত হইয়। যাইবে । প্রথমোক্ত মার্গের সাধন বিচার আর 
শেষোক্তের কাৰ্য্য । প্রথমটা জ্ঞানীর জন্য, তিনি কৰ্ম্ম ত্যাগ 
করেন, এবং দ্বিতীয়টা কম্মরযোগ- ইহাতে কর্ম্ম করিতে হয়। 
প্রত্যেক ব্যক্তিকেই এই জগতে কার্য করিতে হইবে । কেবল 
ধাহারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, খাহারা আত্মাব্যতীত আর কিছু 
কামনা করেন না, ধাহাদের মন আত্মা হইতে অন্যত্র কুত্রাপি গমন 
করে না, আত্মাই যাহাদের সর্ববস্ব, তাহাদের কন্মন না করিলে চলে। 
অবশিষ্ট ব্যক্তিগণকে কৰ্ম্ম অবশ্য করিতে হইবে । একটী জল- 
স্সোত স্বভাবতঃ কোন নদীর মুখাভিমুখে স্বাধীনভাবে গমন করিতে 
করিতে একটা গর্তের ভিতরে পড়িয়। ঘুর্ণিরূপে পরিণত হইল, 
সেই ঘূর্ণিরপে কিছুক।ল ঘুরিবার পর উহা আবার সেই উন্মুক্ত 
স্রোতের আকারে বহির্গত হয়। প্রত্যেক মনুষ্যজীবনও এই 
োততুল্য । উহাও ঘুণির মধ্যে পড়িয়াছে-_নামরূপাত্মক জগতের 
ভিতর পড়িয়া হাবুডুবু খাইতেছে, কিছু ক্ষণ আমার বাপ, আমার 
মা, আমার নাম, আমার যশ প্রভৃতি বলিয়া চীৎকার করিতেছে, 


সপ্তম অধ্যায়। ১৩৩ 


অবশেষে বাহির হইয়া উহা! আপনার মুক্তভাব পুনঃ প্রাপ্ত 
হইতেছে । সমুদয় জগৎ, জানুক বা নাই জানুক, জ্ঞাতসারে বা 
অজ্ঞাতভাবে ইহা! করিতেছে । প্রত্যেকেই এই সুখ দুঃখ ভোগ 
করিতেছে, এবং অবশেষে এই ঘূর্ণির বাহিরে চলিয়৷ যাইতেছে । 

তবে কন্মযোগ কি? কম্মরহস্য অবগত হওয়া । আমরা 
দেখিতেছি, সমুদয় জগৎ কার্য করিতেছে । কিম্বের জন্য? মুক্তির 
জন্য, স্বাধীনতালাভের জন্য, পরমাণু হইতে মহোচ্চ প্রাণী পর্য্যন্ত 
সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই এক উদ্দেশ্যে কার্য 
করিয়া চলিয়।ছে-_মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা, আত্মার 
স্বাধীনতা, সমুদয় বিষয়ের স্বাধীনতা মানুষ চাহিতেছে- সর্বদাই 
মুক্তি লাভ করিতে এবং বন্ধন হইতে পলাইতে, জ্ঞ।তসারে ব 
অজ্ঞাতভাবে চেষ্টা করিতেছে । সূর্য্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ সকলেই 
বন্ধন হইতে পলায়ন করিতে চেষ্টা করিতেছে। সমগ্র জগৎ্টাকেই 
এই কেন্দ্রানুগা ও কেন্দ্রাতিগ! শক্তিদ্ধয়ের ক্রাড়াভুমি বলা যাইতে 
পারে। কর্ম্মযোগ আমাদিগকে কার্যের রহস্য--কর্ম্মের প্রণালী 
বুলিয়া দেন। এই জগতে চতুৰ্দ্দিকে কেবল ধাক্কা না খাইয়া 
দীর্ঘকাল বিলম্বে অনেক টানাপড়েনের পর প্রত্যেক জিনিষের স্বরূপ 
না দেখিয়া যাহাতে লোকে শীঘ্র প্রকৃততত্ব জানিতে পারে, এই 
জন্য কৰ্ম্মযোগ আমাদিগকে কর্মের রহস্য, কর্ম্মের প্রণালী শিখান; 
অল্প পরিশ্রমে কিরূপে অধিক কাৰ্য্য পাওয়া যায়, তাহা শিখান। 
ব্যবহার করিতে নাজানিলে অনেকটা শক্তি বৃথা নষ্ট হইতে পারে। 
কৰ্ম্মযোগ কর্ম্মের একটা রীতিমত বিদ্যা করিয়া তুলেন। এই বিদ্ধ! 


১৩৪ কম্ম-যোগ । 


দ্বারা তুমি জানিতে পারিবে, জগতের সমুদয় কার্য্যগুলির সদ্যাবহার 
কিরূপে করিতে হইবে। কর্শ্ম অবশ্যস্তাবী--করিতেই ভইবে, 
কিন্তু কাৰ্য্য কর, খুব উচ্চতম উদ্দেশ্য রাখিয়া । কন্মযোগ আমা- 
দিগকে স্বীকার করাইয়া লন যে,_এই জগৎ পাঁচ মিনিটের জনা, 
কিন্তু উহার মধ্য দিয়া চলা ব্যতীতও কোন উপায় নাই; এখানে 
মুক্তি নাই, মুক্তি পাইতে হইলে আমাদিগকে জগতের বাহিরে 
যাইতে হইবে। জগতের বাহিরে যাইবার এই পথ পাইতে 
হইলে আমাদিগকে ধীরে ধীরে অথচ দৃঢপদবিক্ষেপে যাইতে 
হইবে । এমন বিশেষ বিশেষ মহাপুরুষ থাকিতে পারেন, বাহাদের 
বিষয় আমি এইমাত্র বলিলাম, ধাঠারা একেবারে জগতের বাভিরে 
আসিয়া দাড়াইয়। উহাকে ত্যাগ করিতে পারেন, যেমন সর্প উহার 
স্বক্‌ পরিত্যাগ করিয়া বাহিরে থাকিয়া উহা দেখিয়া গাকে। 
এরূপ বিশেষ বিশেষ ব্যক্তি কতকগুলি আছেন বটে, কিন্তু অব- 
শিষ্ট মানবগণকে ধীরে ধীরে ইহারই ভিতর দিয়া যাইতে হইবে, 
আর কম্মযোগ এই কাৰ্য্য হইতে খুব সুফল লাভ করিবার 
প্রণালী, রহস্য, উপায় জগৎকে দেখাইয়া দেন । ূ 
কৰ্ম্মযোগ কি বলেন ? কর্ম্মযোগ বলেন, ভুমি নিরস্তর কন্ধ 
কর, কিন্তু কন্মে আসক্তি ত্যাগ কর। কোন বিষয়ের সহিত 
আপনাকে জড়াইও না। মনকে স্বাধান করিয়া রাখ । যাহা কিছু 
দেখিতেছ, কষ্টদুঃখ সমস্তই জগতের অবশ্যস্তাবী ব্যাপার মাত্র, 
দারিদ্র্য, ধন ও স্থখ সাময়িক মাত্র, উহার আমাদের স্বভাবগত 
একেবারে নহে । আমাদের স্বরূপ দুঃখের অথবা সুখের অথবা 


সপ্তম অধ্যায় । ১৩৫ 


প্রত্যক্ষ বা কল্পনার একেবারে অতাত প্রদেশে, তথাপি আমাদিগকে 
সর্বদাই কাধ্য করিয়া যাইতে হইবে । "আসক্তি হইতে দুঃখ 
আইসে, কন্ম হইতে নয় |; 

যখনই আমরা কাধ্যের সহিত আপনাকে মিশাইয়া ফেলি, 
তখনই আমর! নিজেকে অতি ছুঃখা বলিয়। বোধ করি, কিন্ত 
উহার সহিত না মিশিলে ছামরা আর কষ্ট অনুভব করি না। 
অপরের অধিকৃত একখানি সুন্দর ছবি পুড়িয়া গেলে আপনার 
খে হয় না, কিন্তু আপনার নিজের একখানি পুড়িয়া গেলে 
আপনার কষ্টের সামা থকে না! কেন? উভরখানিই সুন্দর 
চবি, হয়ত ছুইখানিই একই মুল ছবির নকল, কিন্তু একস্থলে 
কষ্ট অনুভব হয়, অপর স্থলে কিছুই হয় না, ইহার কারণ 
এক স্থলে তিনি ছবির সহিত আপনাকে মিশাইয়। ফেলিয়াছেন, 
অপর স্থলে তাহ! করেন নাই । এই “আমি আমারই’ সমুদয় 
দুঃখের জননা। অধিকারের ভাব হইতেই স্বার্থ আসিয়াচিল 
এবং এ স্বার্থপরতা দুঃখ আনয়ন করিয়াছিল প্রত্ট্েক স্বার্থপর 
কাধ্য ব৷ স্বার্থচিন্ত। আমাদিগকে কোন না কোন বিষয়ে আসক্ত 
কাঁরায়, আর আমর! অমনি সেই বস্তুর দাস হইয়া যাই। চিত্তের 
যে কোন তরঙ্গ হইতে ‘আমি আমার উত্থিত হয়, তাহা তৎ- 
ক্ষণা আমাদিগকে শৃঙ্খলবদ্ধ করিয়া ক্রাতদাস করিয়া তুলে। 
যতই আমরা ‘আমি আমার’ বলি, ততই দাসত্বের ভাব বদ্ধিত 
হয়, ততই দুঃখও বৰ্দ্ধিত হয়। এই হেতু কম্মযোগ বলেন, 
জগতের যত ছবি আছে, সমুদয়ের সৌন্দর্য্য সস্তোগ কর, কিন্তু 


১৩৬ কন্ম-যোগ। 


উহাদের সহিত আপনাকে মিশাইও না, “আমার” কখনও বলিও 
না। যখনই আমরা বলি, ইহা আমার, তৎক্ষণাৎ দুঃখ আসিবে । 
মনে মনে আমার ছেলে ইহাও বলিও না; ছেলেকে লইয়া 
আদর কর, তাহাকে লইয়া আনন্দ কর, কিন্তু আমার বলিও না। 
আমার বলিলেই দুঃখ আসিবে । আমার বাড়া, আমার শরীর 
বলিও না। এ জায়গায় মুস্কিল। শরীর আপনারও নয়, 
আমারও নয়, কাহারও নয় । এই সকল, প্রকৃতির নিয়মে 
আসিতেছে, যাইতেছে, কিন্তু আমরা মুক্ত--সাক্ষিস্বরূপ। এক 
খানি ছবি বা দেওয়াল যেরূপ স্বাধান নহে, শরীরও তত্রপ স্বাধীন 
নহে। একটা দেহে আপনাকে আসক্ত করিবার কি আবশ্যক + 
কোন লোক একখানি ছবি অশকিল। সে ইহা আকিল, তার পর 
সে দেহ-ত্যাগ করিল । কেন উহাতে আসক্ত হয় ? উহাকে যাইতে 
দাও; 'আমি এ বস্তু অধিকার করিব’, এই বলিয়া স্বার্থের জাল 
বিস্তার করিও না। যখনই এই স্থার্থজাল বিস্তৃত হয়, তখনই 
দুঃখ আরন্ত হয়। 

অতএব কম্মযোগী বলেন, প্রথমে এই স্থার্থপরতার জাল 
বিস্তার করিবার প্রবৃত্তিকে নাশ কর। যখন তুমি উহা দমন 
করিবার শক্তি লাভ করিবে, তখন মনকে গামাইয়া আর এরূপ 
তরঙ্গাকারে পরিণত হইতে দিও না। তার পর সংসারে গিয়া 
যতদুর পার, কার্য কর। তখন সব স্থানে গিয়া মিশ, যেখানে 
ইচ্ছা যাও, তোমাকে কিছুতে স্পর্শ করিতে পারিবে না। পদ্ধ- 
পত্রে যেমন জল লিপ্ত হয় না, তত্রপ তুমিও নিলিপ্তভাবে থাকিবে, 


সপ্তম অধ্যায় | ১৩৭ 


ইহাই বৈরাগা, ইহাই কৰ্ম্মযোগের মুল ভি ভিত্তি ক্ত। আমি 
এই মাত্র আপনাধিগকে বলিতেচি, মাটি ব্যতীত কোন 
যোগই হইতে পারে না। ইহাই সমুদয় যোগের ভিত্তি, আর 
পূর্বের যেরূপ ব্যাথা। করা হইল, তাহাই অনাসক্তি। গৃহে বাস, 
উত্তম বস্তু পরিধান এবং স্ৃখাগ্ভ ভোজন ত্যাগী অরণ্যবাসী ব্যক্তি 
ঘোর বিষয়াসক্ত হইতে পারে । তাহার একমাত্র সম্বল নিজের 
শরীর তাহার সর্বস্ব হইতে পারে, সে সেই দেহেরই স্থখের 
জন্য হয়ত চেষ্টা করিতেছে । অনাসক্তি বাহিরের শরীরকে 
লইয়া নহে, অনাসক্তি মনে । “আমি আমার’ ইহাই শরীরের 
সহিত সংযোগের শৃঙ্খল-্বরূপ। যদি শরীরের সহিত এবং 
ইন্দ্রিয়-বিষয়-সমূহের সহিত এই যোগ না থাকে, তবে আমর! 
যেখানেই থাকি না কেন, আমর! অনাসক্ত । একজন সিংহাসনে 
উপবিষ্ট হইয়াও সম্পূর্ণরূপে অনাসক্ত হইতে পারে, আর এক 
জন হয়ত চীরপরিহিত, কিন্তু সে ভয়ানক আসক্ত । আমাদিগকে 
প্রথমে এই অনাসক্তি লাভ করিতে হইবে, তার পর নিরন্তর 
কাৰ্য্য করিতে হইবে । কর্ম্মযোগী এই আসক্তি ত্যাগ করিবার 
প্রণালী আমাদিগকে দেখাইয়া দেন। অবশ্য এই আসক্তি ত্যাগ 
করা অতি কঠিন। 

সমুদয় আসক্তি ত্যাগ করিবার দুইটা উপায় আছে। 
প্রথম উপায় তাহাদের জন্য, যাহার! ঈশ্বরে অথবা বাহিরের কোন 
সহায়তায় বিশ্বাস করে না। তাহারা তাহাদের নিজ নিজ 
কৌশল বা উপায় অবলম্বন করুক। তাহাদিগকে নিজেদেরই 


১৩৮ কৰ্ম্ম-যোগ । 


ইচ্ছাশক্তি, মন:শক্তি এবং বিচার অবলম্বন করিয়া কার্য করিতে 
হইবে-_তাহাদিগকে জোর করিয়া বলিতে হইবে, আমি অনাসক্ত 
হইব। যাহার! ঈশ্বরে বিশ্বাস করেন, তাহাদের পক্ষে কন্মযোগ- 
সাধন অপেক্ষাকৃত সহজ। তাহারা কন্মের সমুদয় ফল 
ভগবানে অর্পণ করিয়া কার্য করিতে বান, সুতরাং কর্ম্মফলে 
আসক্ত হন না। তাভারা যাহা কিছু দেখেন, অনুভব করেন, 
শুনেন বা করেন, সবই তাহার জন্য । আমরা যে কোন সৎকার্যা 
করি না কেন, তাহার জন্য যেন আমরা মোটেই প্রশংসা 
নাচাই। উহ। প্রভুর প্রাপ্য, স্তর।ং সমুদয় ফল তাহাকেই 
অর্পণ কর। আমরা আমাদের জাবনের সর্বেনাচ্চ কাধ্যেরও 
কোন কল কামনা যেন না করি, মনে না করি যে, আমরা একটা 
খুব ভাল কায করিয়াছি । 

সকল কার্যই তাহার । আমাদিগকে একধারে সরিয়। 
দাড়াইয়া ভাবিতে হইবে যে, আমরা আমাদের প্রভুর আজ্ঞাবহ 
ভত্যমাত্র, আর আমাদের প্রত্যেক কার্ষ্যপ্রবুস্ভি প্রতি মুহূর্তে তাত৷ 
হইতে আসিতেছে | 

যৎ করোবি বদশ্রাসি মজ্জুভোসি দদাসি যু । 
যন্তপস্তসি কৌন্তেয় তৎ কুরুঘ মদর্পণং ॥ 

যাহা কিছু কর, যাহা কিছু ভোজন কর, যাহা কিছু হোম 
কর, যাহা কিছু দান কর, যাহ! কিছু তপস্যা কর, সমুদয়ই 
আমাতে অর্থাৎ ভগবানে অর্পণ করিয়া শাস্তভাবে অবস্থান কর। 
নিজে সম্পূর্ণ শান্তভাবে থাকিয়া যেন আমাদের সমুদয় শরীর, 


সপ্তম অধ্যায় : ১৩৯ 


ত লী 


মন এবং সমুদয়ই ভগবানের নিকট অনন্ত বলিশ্বরূপে প্রদন্ 
হয়। অগ্নিতে স্বৃতাহুতির পরিবর্তে দিবারাত্র এই ক্ষুদ্র অহংকে 
আহতিদানরূপ মহাযজ্ঞ কর। 

“জগতে ধন অন্বেষণে গিয়া তোমাকেই একমাত্র ধন পাইয়াছি, 
মামি তোমাতে আত্মসমর্পণ করিলাম । জগতে একজন প্রেমা- 
স্পদ খুজিতে গিয়া তোমাকেই একমাত্র প্রেমাস্পদ পাইয়াচি, 
আমি তোমাতে আত্মসমর্পণ করিলাম ।” এইটা দিবারাত্র 
আবুত্তি করিতে হইবে, আর বলিতে হইবে-- “আমার জন্য কিছুই 
নহে ; শুভ অশুভ বা উদাসীন যে কোন বিষয়ই হউক না কেন, 
কিছুই আমার জন্য নহে ; আমি ও সকল চাই না, আমি সমুদয়ই 
তোমাকে সমর্পণ করিলাম |” 

দিনরাত্রি এই আপাত-প্রতীয়মান অহংকে সঙ্কোচ করিতে থাক, 
যতদিন পধান্ত না উহা একটা অভ্যাসে পরিণত হয়, যতদিন 
পর্য্যন্ত না উহ! শিরায় শিরায় মক্জায় মজ্জায় প্রবেশ করে এবং 
সমুদয় শরীরটা পর্য্যন্ত এ ভাবের অধীন হইয়া যায়। তখন 
আমরা যেখানে ইচ্ছা যাইতে পারি, কিছুই আমাদিগকে স্পর্শ 
করিতে পারিবে না। শব্দায়মান কামান ও ঘোর কোলাহলে 
পূর্ণ রণক্ষেত্রে গমন করিলেও আমরা মুক্ত ও স্বাধান থাকিব। 

কৰ্ম্মযোগ আমাদিগকে শিক্ষা দেন, কর্তব্য নিন্নভূমিতেই 
কেবল করণীয়-_তথাপি আমাদিগের প্রত্যেককেই কর্তৃব্য কর্ম 
করিতে হইবে। কিন্তু আমর! দেখিতেছি, এই কর্তব্যই আবার 
একমাত্র দুঃখের কারণ । ইহা আমাদের পক্ষে রোগবিশেষ 


১৪০ কম্ম-যোগ । 


সস শপ টিটি পা পরল এটি আশ সরলা সালা লতা থালা এল সস শি (রা “পল. চেরা তত ছিলা পলাশী লোণ শিচ আপনি রপ্তানি পাপ = রিশা পা লস শি পর রখ এ পভ শাও  - আজো শতিকাত শপ “ৰল * 


হইয়া পড়ে এবং আমাদিগকে সর্নবদা সেই দিকে আকধষণ করিরা 
লইয়া যাঁয়। উহা! আমাদিগকে ধরিয়া রাখে এবং আমাদের 
সমুদয় জীবনটাই ছুঃখপূর্ণ করিয়া যায়। ইহা! মনুষ্য-জীবনের 
মহা বিভীষিকাস্বরূপ । “এই কর্তব্যবুদ্ধি গ্রীক্মকালের মধ্যাহ্ন 
সুধ্য ; উহা মনুষ্তের অন্তরাত্মাকে দগ্ধ করিয়া থাকে 1” এই সব 
কর্তব্যের ক্রীতদাসদের দিকে চাহিয়া দেখ । কর্তব্য বেচারাদের 
কিছু ভাবিবার সাবকাশ দের না, কর্তব্য তাহাদিগকে স্নানাহ্চিকের 
পর্য্যন্ত সময় দেয় না। কর্তব্য সর্ববদাই যেন তাহাদের পেছনে 
লাগিয়া আছে । তাহারা বাটার বাহিরে যায়, গিয়। কাধ্য করে, 
কর্তব্য তাহাদের পেছনে লাগিয়াই আছে। তাহারা বাটাতে 
ফিরিয়া আসিয়া তৎপরদিনের কর্তব্য চিন্তা করে, সেখানেও কর্ত- 
ব্যের হাত হইতে ছাড়ান নাই । এ ত ক্রীতদাসের জীবন--অব 
শেষে অশ্বের ন্যায় লাগামে যোতা থাকিয়া মৃত্যু । লোকে কর্তব্য 
এইরূপই বুঝিয়া থাকে । বাস্তবিক একমাত্র কর্তব্া-_অনাসক্ত 
হওয়া এবং স্বাধীন পুরুষের ন্যায় কার্য করা। সমুদয় কম্ম 
ঈশ্বরে সমর্পণ আমাদের কর্তব্য বলিয়া যাহা মনে করিতেছি, 
এ সবই তীহার। আমরা যে জগতে প্রেরিত হইয়াছি, ইহাতে 
আমরা ধন্য । আমরা আমাদের নিদ্দিষ্ট কার্ধ্য করিয়া যাইতেছি 
মাত্র। কে জানে, আমরা ভাল করিতেছি কি মন্দ করিতেছি ? 
উত্তমরূপে করিলেও আমর! ফল প্রার্থনা! করিব না, মন্দভাবে 
করিলেও তাহার জন্য চিন্তান্বিত হইব না । স্বাধীনভাবে শাস্তিপুণ 
হইয়া থাক ও খাটিয়। যাও। এই অবস্থা লাভ কর! বড় কঠিন। 


সপ্তম অধ্যায় । ১৪১ 


১ পরা সীত পপি অপ সিসির শপ পট পর 


দাসত্বকে কর্তব্য বলিয়া, চামড়ায় চামড়ায় স্বণিত আসক্তিকে কর্তব্য 
বলিয়। ব্যাখ্যা করা অতি সহজ! লোকে সংসারে যাইয়া টাকার 
জন্য চেষ্টা করিয়া থাকে । তাহাদিগকে জিজ্ঞাসা কর, কেন উহা 
করিতেছে । তাহার! বলিবে, উহা আমাদের কর্তব্য । বাস্তবিক 
উহা! কাঞ্চনের জন্য অস্বাভাবিক তৃষ্ণামাত্র। এই তৃষ্ণাকে 
তাহারা কতকগুলি ফুল চাপা দিয়! রাখিবার চেষ্টা করিতেছে । 

যাহাকে সচরাচর কর্তব্য বলা যায়, তাহ! প্রকৃতপক্ষে আর 
কি? উহা কেবল আসক্তি, চন্মপরতন্ত্রতা মাত্র ; কোন আসক্তি 
বদ্ধমূল হইয়া গেলেই আমরা তাহাকে কর্তব্য নাম দিয়া থাকি । 
যে সব দেশে বিবাহ নাই, সে সব দেশে স্বামীস্ত্রীর মধ্যে কোন 
কর্তব্যও নাই । ক্রমশঃ সমাজে যখন বিবাহ-প্রথা আসিয়া প্রবেশ 
করে এবং স্বামী-স্ত্রী একত্রে বাস করিতে আরম্ভ করে, তাহার! 
চামড়ার টান বশত? একত্রে বাস করে, ক্রমশঃ বংশানুক্রমে উহা 
প্রথা-স্বরূপ দাড়াইয়া যায়, তখনই উহা কর্তব্য হইয়া দাড়ায় । 
ইহা এক প্রকার চিরস্থায়ী ব্যাধিমাত্র । যখন এক আধবার প্রবলা- 
কারে দেখা দেয়, তখন আমরা উহাকে ব্যারাম বলি, আর যখন 
উহা! সামান্যভাবে চিরস্থায়ী দাঁড়াইয়া যায়, আমরা উহাকে 
‘প্রকৃতি’ আখ্যা দিয়া থাকি । যাহাই হউক, উহা রোগমাত্র । 
আঁসক্তিটা প্রকৃতিগত হইয়া গেলে আমর! উহাকে কর্তব্যরূপ 
লম্বাচৌড়া নামে অভিহিত করিয়া থাকি, আমর! উহার উপর 
ফুল ছড়াইয়া দিই, ঢেট্রা পিটিতে থাকি, উহাকে মন্ত্রপূত করিয়া 
লই। তখন সমুদয় জগতই এ কর্তব্যের অনুরোধে পরস্পর 


১৪২ টনি | 


০ শা শপ পর শী স্পর্শ সা 7 শিস ০ হলি ee an ae সিলিত Ed = Lena nee ৬:০৭ 


যুদ্ধ করিতে থাকে এবং একজন আর র একজনের দ্রব্য ডি 
করিয়া থাকে । 

কর্তব্য এই হিসাবে কতকটা ভাল যে, উহাতে পশুব্বভাব কতক 
পরিমাণে নিবারণ করে । যাহারা অতিশয় নিন্াধিকারী, যাহারা 
অন্য কোনরূপ আদর্শ ধারণা করিতে পারে না, তাহাদের পক্ষে ইহা 
কতক পরিমাণে উপকারী বটে, কিন্তু যাহার! কৰ্ম্মযোগী হইতে 
ইচ্ছা করেন, তাহাদিগকে কর্কব্যের ভাব একেবারে তাড়াইতে 
হইবে । তোমার আমার পক্ষে কোন কর্তব্যই নাই। যাহা 
তোমার জগৎকে দিবার থাকে, দাও, কিন্তু কর্তব্য বলিয়া নহে । 
উহার জন্য কিছু চিন্তা পর্য্যন্ত করিও না । বাধ্য হইয়া কিছু করিও 
না। কেন বাধ্য হইয়া করিবে ? বাধ্য হইয়। যাহা কিছু কর, 
তাহাতেই আসক্তি আসিয়া থাকে । তোমার আমার কন্বব্য 
বলিয়া কিছু গাকিবার আবশ্যকতা কি? 

“সমুদয়ই ঈশ্বরে সমর্পণ কর” “এই সংসার-রূপ ভয়ানক 
অগ্রিময় কটাহে--যেখানে কর্তব্যরূপ অনল সকলকে ঝল্সাইয়া 
ফেলিতেছে--তথায় এই ঈশ্ররার্পণ-্ূপ অমৃতপাত্র পান করিয়া 
সখা হও | আমরা কেবল তাহার ইচ্ছানুষারী কার্ধা করিতেছি,পুর- 
স্কার বা শান্তির সভিত আমাদের কোন সম্পর্ক নাই । যদি তুমি পুর- 
স্কার পাইতে ইচ্ছা কর, তবে তাহার সহিত তোমাকে শাস্তিও লইতে 
হইবে। শাস্তি এড়াইবার একমাত্র উপায়--পুরস্কার ত্যাগ করা। 
দুঃখ এড়াইবার একমাত্র উপায়---স্থাখর ভাবকে ছাড়িয়া দেওয়া, 
কারণ, উভয়ই একসুত্রে গ্রথিত । একদিকে সুখ, আর একদিকে 


সপ্তম অধ্যায় । ১৪৩ 


খা পি পিসি এপস বি Ral wae ad সরল রি এল ০ পাল 


দুঃখ ; একদিকে জীবন, অপর দিকে মৃত্যু ! মৃত্যুকে অতিক্রম 
করিবার একমাত্র উপায়__জীবনের আশা পরিত্যাগ করা। 
জীবন ও মৃত্যু একই জিনিষ, এক জিনিষেরই বিভিন্ন দিক্‌ মাত্র । 
অতএব “ছুঃখশূন্য” সুখ এবং 'মৃত্যুশূন্য'জীবন কথাগুলি বিদ্যালয়ের 
ছেলেদের পক্ষে শুনিতে খুব ভাল বটে, কিন্তু চিন্তাশীল ব্যক্তি 
দেখেন, এগুলি কতকগুলি স্ববিরোধী বাকাংশমাত্ব, সুতরাং তিনি 
উভয়ই পরিত্যাগ করেন ; যাহা কিছু কর, তাহার জন্য কোনরূপ 
প্রশংসা বা পুরস্কারের আশা করিও না। ইহা অতি কঠিন 
কাধ্য। আমর! যদি কোন সকার্ধা করি, অমনি তাহার জন্য 
প্রশংসা চাহিতে আরম্ভ করিয় থাকি । যাই আমর! কোন সৎকার্ধো 
চাদ! দিই,অমনি আমর! কাগজে আমাদের নাম দেখিতে ইচ্ছা করিয়া 
থাকি। এইরূপ বাসনার ফল অবশ্যই দুঃখ ! জগতের শ্রেষ্ঠতম 
লোকেরা লোকের অজ্ঞাত ভাবে চলিয়া গিয়াছেন । তাহাদিগের 
সহিভ তুলনায় তোমাদের পরিচিত বুদ্ধগণ ও গ্রীষ্টগণ দ্বিতীয় 
শ্রেণীর ব্যক্তি মাত্র । এইরূপ শত শত বাক্তি প্রতিদেশে 
আবিভূতি হইয়া নীরবে কার্য করিয়া গিরাছেন ! নীরবে তাহারা 
জীবন যাপন করেন ও নীরবে চলিয়৷ যান; সময়ে তাহাদের 
চিন্তারাশি বুদ্ধগণ ও গ্রীষ্টগণে ব্যক্তভাব ধারণ করে। এই 
শেষোক্ত ব্যক্তিগণই তখন আমাদের পরিচিত হন। শ্রেষ্ঠতম 
পুরুষগণ তাহাদের জ্ঞান হইতে কোন নাম যশের অন্বেষণ করেন 
নাই তাহারা জগতে তীহাদের ভাব দিয়া যান; তাহার 
নিজেদের জন্য কোনরূপ দাবী করেন ন! অথবা নিজেদের নামে 


জাতত এলা” এ পা পানি লী জলা 


১৪৪ কন্ম-যোগ । 


সপ আত লী দর শী পপ উল প্লান লা সিসি শপ লি চা স্লিপ রর রস | পট 


কোন সম্প্রদায় বা ধৰ্ম্ম প্রণালী স্থাপন করিয়া বান; না। তাহা- 
দের প্রকৃতিরই উহা বিরোধী । তাহার! শুদ্ধসাত্বিক ; তাহারা 
কোন চেষ্টা করিতে পারেন না, কেবল প্রেমে গলিয়া যান। 
আমি এইরূপ একজন যোগী * দেখিয়াছি তিনি ভারতের একটা 
পর্ববতগুহায় বাস করেন। আমি যত অদ্ভুত লোক দেখিয়াছি, 
তন্মধ্যে ইনি একজন । তিনি তাহার আমিত্ব এতদূর হারাইয়াছেন 
যে, ইহা অনায়াসেই বলিতে পারা যায়, তাহার ভিতর যে মনুষ্য 
ভাব ছিল, তাহা সম্পূর্ণরূপে নষ্ট হইয়াছে, তপরিবর্তে কেবল 
এশ্বরিক ভাব তাহার হৃদয় অধিকার করিয়া বসিয়াছে । যদি 
কোন প্রাণী তাহার একটা হাত কামড়াইয়া দেয়, তিনি তাহাকে 
তাহার অপর হাতটাও দিতে প্রস্তুত হন এবং বলেন, ইহা প্রভুর 
ইচ্ছ।। যাহা কিছু তাহার নিকট আসিয়া উপস্থিত হয়, সবই 
তিনি প্রভুর ইচ্ছা জ্ঞান করেন। তিনি লোকের কাছে দেখা দেন 
না, অথচ তিনি প্রেম এবং সত্য ও মধুর ভাবরাশির প্রত্রবন-স্বরূপ। 

তার পর অপেক্ষাকুত অধিক রজঃশক্তিশালী পুরুষগণ 
আঁসেন। তাহার। সিদ্ধ পুরুষগণের ভাব গ্রহণ করিয়া জগতে 
উহা! প্রচার করেন । শ্রেষ্ঠতম পুরুষগণ ভাবরাশি সংগ্রহ করেন, 
আর বুদ্ধ খ্রীষ্টগণ আসিয়া সেই সব ভাব লইয়া স্থানে স্থানে 
প্রচার করিয়া বেড়ান।-_গৌতম বুদ্ধের জীবন-চরিতে আমরা 
দেখিতে পাই, তিনি সর্বদাই আপনাকে পঞ্চবিংশ বুদ্ধ বলিয়! 
পরিচয় দিতেছেন। তাঁহার পুর্বে যে চবিবশ জন বুদ্ধ হইয়! 


০০০০ 


* পওহারী বাবা । 


সপ্তম অধ্যায় । ১৪৫ 


be iho cf a PRLS er শিপ Pe a OPA ন ন, শন pe ao, 
ids সিসি পি পাস পি tea Ma শিপ পাস লা পি ভাসি লাল পা আশাও লা 
NN Pe সস পাপ পে 


গিয়াছেন, ইতিহাসে তাঁহারা অপরিচিত, কিন্তু ইহ! নিশ্চিত যে, 
এঁতিহাসিক বুদ্ধ অবশ্যই তাহাদের কৃত ভিত্তির উপরেই নিজ ধন্ম- 
প্রাসাদ নিশ্মাণ করিয়া গিয়ছেন। শ্রেষ্ঠতম পুরুষগণ শান্ত, 
নীরব ও অপরিচিত । তাহার! চিন্তার শক্তি কতদূর, তাহ! 
জানেন। তীহার! নিশ্চয় জানেন যে, যদি তাঁহারা কোন গুহায় 
গমন করিয়। গুহার দ্বার বন্ধ করিয়! পাঁচটা বিষণ চিন্তা করেন, 
তাহ! হইলে সেই পীচটা চিন্তাই অনন্তকাল ধরিয়৷ থাকিবে । 
সেই চিন্তাগুলি পর্ববত ভেদ করিয়! সমুদ্র পার হইয়া সমুদয় জগৎ 
ভ্রমণ করিয়া আসিবে, তৎপরে কোন এক মস্তিক্ষে প্রবেশ 
করিবে এবং এমন কোন লোক উৎপন্ন করিবে, যে ব্যক্তি অব- 
শেষে এ চিন্তাগুলিকে কার্যে পরিণত করিবে। পুর্বেবোক্ত 
সাত্বিক ব্যক্তিগণ ভগবানের এত নিকটে অবস্থান করেন যে, তাহার! 
কর্মমশীল হইয়া জগতে পরোপকার, ধর্ম্মপ্রচার প্রভৃতি কৰ্ম্ম করিতে 
অপারগ । কর্ম্মীরা যতই ভাল হন না কেন, তাঁহাদের কিছু ন! 
কিছু অজ্ঞান থাকিয়া যায় । যখন আমাদের স্বভাবে কিছু না কিছু 
অপ্রবিত্রতা অবশিষ্ট থাকে তখনই আমরা কার্ধ্য করিতে পারি 
_ ক্র প্রকৃতিই এই,__সাধারণতঃ উহাতে অভিসন্ধি ও 
আসক্তি থাকে । কিন্তু সদা ক্রিয়াশীল বিধাতা ও ঈশ্বরের সমক্ষে 
যিনি ক্ষুদ্র চটকপক্ষীর পতন পর্য্যন্ত লক্ষ্য করিতেছেন, 
মানুষ তাহার নিজ কার্য্ের এতটা বড়াই কেন করে ? যখন তিনি 
জগতের অতি ক্ষুদ্রতম প্রাণীর পর্য্যন্ত খবর রাখিতেছেন, তখন 
এরূপ ভাবা কি ঈশ্বর-নিন্দা নহে ? আমাদের কেবল তাহার 
১৩ 


১৪৬ কৰ্ম্মযোগ । 


সমক্ষে ভয়-ভক্তি-সমাহিতও হইয়া দণ্ডায়মান হইয়া বলা উচিত-_ 
তোমার ইচ্ছ| পূর্ণ হউক । শ্রেষ্ঠতম পুরুষের! কার্য্য করিতে 
পারেন না। “যিনি আত্মাতেই আনন্দ করেন, যিনি আত্মাতেই 
তৃপ্ত, যিনি আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোন কাধ্য নাই।” 
ই"হারাই সর্বশ্রেষ্ঠ মানব । ইহার! কার্য্য করিতে পারেন না; 
কিন্তু এতদ্বযতীত, প্রত্যেককেই কাৰ্য্য করিতে হইবে । তা বলিয়া 
ভাবিও না যে, তুমি জগতের অতি ক্ষুদ্র প্রাণীকেও কিছু সাহায্য 
করিতে পার ; তাহা তুমি পার না। এই জগৎরূপ শিক্ষালয়ে 
এই পরোপকার কার্য্যের দ্বারা তুমি নিজেই নিজের উপকার 
করিয়া থাক । কার্য করিবার সময় এইরূপ ভাব অবলম্বন করাই 
কর্তব্য । যদি তুমি এই ভাবে কাৰ্য্য কর, যদি তুমি সর্ববদাই 
মনে রাখ যে, কার্য করিতে পাওয়া তোমার পক্ষে মহা সৌভাগ্যের 
বিষয়, তবে তুমি কখন উহাতে আসক্ত হইবে না। জগৎ 
চলিয়াছেই। তোমার আমার মত লক্ষ লক্ষ লোকে মনে করে, 
আমর! বড় লোক, কিন্তু আমর! যাই মরিয়া যাই, অমনি পাঁচ 
মিনিটের ভিতর জগৎ আমাদিগকে ভুলিয়া যায়। কিন্তু ঈশ্বরের 
জীবন অনন্ত । “কো বান্যাৎ কঃ প্রাণ্যাৎ যদেষ আকাশ 
আনন্দো স্যাৎ।” খদি সেই সর্বশক্তিমান প্রভু ইচ্ছা না 
করিতেন, তবে কে এক মুহূর্তও বাঁচিতে পারিত, কে 
এক মুহূত্তও শ্বাস প্রশ্বাস ত্যাগ করিতে পারিত ? তিনিই নিয়ত 
কন্মশীল বিধাতা । সকল শক্তিই তাহার এবং তাহার আজ্ঞাধীন । 
“ভয়াদস্তায়িস্তপতি ভয়ান্তপতি সূর্য্যঃ। তয়াদিন্দ্রস্চ বায়ুশ্চ মৃত্যু- 


সপ্তম অধ্যায় । ১৪৭ 


“a” 


“caer Na ce Pa I ana PNP nu. মলি, নাস 


ধাবতি পঞ্চম।” তীহার আজ্ঞায় বায়ু বহিতেছে, সূর্য্য কিরণ 
দিতেছে, পৃথিবী বিধৃত রহিয়াছে এবং মৃত্যু জগতীতলে বিচরণ 
করিতেছে। তিনিই সব এবং তিনিই সকলে বিরাজিত । আমরা 
কেবল তীহার উপাসনা! করিতে পারি মাত্র । কর্মের সমুদয় ফল 
ত্যাগ কর, সৎকাযেবর জন্যই সৎকাঁ্য্য কর, তবেই কেবল 
সম্পূর্ণ অনাসক্তি আসিবে । তখন হৃদয়-গ্রন্থি ছিন্ন হইয়া 
যাইবে ; আমরা পুণ মুক্তি লাভ করিব। ইহাই কর্ম্মরহস্য । 


আঅঙ্ঠস অল্্যান্স ॥ 


——_—_ ss tL ——————— 


কৰ্ন্মযোগের আদর্শ । 


কথা এই, আমরা বিভিন্ন উপায়ে সেই একই চরম অবস্থায় 
পুঁহছিতে পারি । এই উপায়গুলি আমি চারিটী বিভিন্ন উপায়- 
রূপে সংক্ষেপে বর্ণনা করিয়া থাকি £-_কর্্ম, ভক্তি, যোগ ও 
জ্ঞান। কিন্তু ইহা যেন তোমাদের অবশ্য মনে থাকে যে, 
এই ভাগগুলি একেবারে অত্যন্ত পৃথক্‌ বিভাগ নহে । প্রত্যেক- 
টাই অপরটীর অন্তর্গত । কিন্তু প্রাধান্য অনুসারে এই বিভাগ । 
ইহা সত্য নভে যে, তুমি এমন লোক বাহির করিতে পারিবে 
না, যাহার ভিতরে কন্ম করা ব্যতীত অন্যরূপ শক্তিও আছে, 
অথব৷ যাহার শুধু ভক্তি চাড়া আরও কিছু আছে, অথবা যাহার 
শুধু জ্ঞান ছাড়া আরও কিছু আছে। বিভাগ কেবল গুণ- 
প্রাধান্যে। আমরা দেখিয়াছি, অবশেষে সমস্ত পথই এক লক্ষ্য 
স্থলে পঁহুছিয়া দেয়। সকল ধৰ্ম্ম এবং সকল সাধন প্রণালীই 
সেই এক চরম লক্ষ্যে লইয়া যাইতেছে । 

প্রথমে আমি সেই চরম লক্ষ্যটী কি, তাহা বুঝাইবার চেষ্ট! 
করিব। সমুদয় জগতের চরম গতি কি? মুক্তি। যাহা 
কিছু আমর! দেখি, অনুভব করি, অথবা শ্রবণ করি, পরমাণু 
হইতে মানুষ পৰ্যন্ত, অচেতন প্রাণহীন জড়বস্ত হইতে সর্বেরাচ্চ 


অস্টম অধ্যায় । ১৪৯ 


মানবাত্মা পব্যন্ত সকলেই মুক্তির জন্য চেষ্টা করিতেছে । এই 
মুক্তির জন্য চেষ্টার ফল-_-এই জগৎ। এই জগতরাপ মিশ্রণে 
প্রত্যেক পরমাণুই অপর পরমাণুসমূহের নিকট হইতে পলায়নের 
চেষ্টা করিতেছে এবং অপর গুলি উহাকে আবদ্ধ করিয়া রাখি- 
তেছে। আমাদের পৃথিবী সুধ্যের নিকট হইতে এবং আমাদের 
চন্দ্র পৃথিবীর নিকট হইতে পলায়নের চেষ্টা করিতেছে। প্রত্যেক 
জিনিষই অনস্তবিস্তারোন্মুখী । আমর! জগতে সৎ অসৎ বা 
উদাসীন যে কোন পদার্থ দেখিতেছি, এই জগতের ভিতর যত 
কাৰ্য্য বা চিন্তা আছে, সকল গুলিরই ভিন্তি-_এই মুক্তির জন্য 
একমাত্র চেষ্টা । ইহারই প্রেরণায় সাধু উপাসনা করে এবং 
চোর চুরি করে । যখন কাধ্য প্রণালী অধগ! হয়, তখন আমর! 
তাহাকে মন্দ বলি, আর যখন কাধ্যপ্রণালীর প্রকাশ যথাযথ ও 
উচ্চতর হয়, তখন তাহাকে ভাল বলি। কিন্তু প্রেরণা উভয় 
স্থলেই সমান- সেই মুক্তির জনা চেষ্টা । সাধু নিজের বন্ধন 
ভাবিয়া কাতর, তিনি উহা হইতে উদ্ধার হইতে চাহেন, তজ্জন্য 
ঈশ্বরের উপাসনা করেন । চোরও এই ভাবিয়! কাতর যে, তাহার 
কতকগুলি বস্তুর অভাব, সে এ অভাব হইতে মুক্ত হইতে চায়, 
এই হেতু সে চুরি করিয়া থাকে । চেতন অচেতন সমুদয় প্রকৃতির 
লক্ষ্যই এই মুক্তি । জ্ঞাতসারে বা অজ্ঞাত ভাবে সমুদয় জগৎই 
এ মুক্তি প্রাপ্তির জন্য চেষ্টা করিয়া চলিয়াছে। অবশ্য সেই 
একই মুক্তির চেষ্টার প্রেরণায় সাধু ও চোর উভয়েই কাধ্য 
করিলেও উভয়ের ফল অত্যন্ত ভিন্নরূপ দীড়ায়। সাধু মুক্তির 


১৫০ কন্ম-যোগ। 


সত সস সী সী পপি জা ক্স আপস রি রি সস পা পি পল লা 


চেষ্টায় কাৰ্য্য করিয়া অনন্ত অনির্ববচনীয় আনন্দ প্রাপ্ত হন, কিন্ত 
চোরের কেবল বন্ধনের উপর বন্ধন বাড়িতে থাকে । 

প্রত্যেক ধর্শ্মেই আমরা মুক্তির জন্য প্রাণপণ চেষ্টার বিকাশ 
দেখিতে পাই । ইহা সমুদয় নীতির_-সমুদয় নিঃস্বার্থপরতার 
ভিত্তি । নিঃস্বাথপরতা অর্থে ‘আমি এই ক্ষুদ্র শরীর’ এই 
ভাবের অতীত অবস্থায় যাওয়|। যখন আমরা দেখিতে পাই, 
কোন লোক সৎকার্য্য করিতেছে, পরোপকার করিতেছে, তখন 
ইহার অর্থ এই বুঝায় যে, সেই ব্যক্তি “আমি আমার” রূপ ক্ষুদ্র 
বৃত্তের ভিতর আবদ্ধ হইয়া থাকিতে চাহে না । এই স্বার্থপরতার 
গণ্ডীর বাহিরে এই পর্য্যন্ত যাইতে পার৷ যায়, এইরূপ কোন 
নির্দিষ্ট সীমা নাই । সকল বড় বড় নীতি-প্রণালীতেই সম্পূর্ণ 
স্বার্থত্যাগকে চরমাদর্শ বলিয়া প্রচার করিয়া থাকেন । মনে কর, 
যেন লোকের এই সম্পূর্ণ স্বার্থত্যাগের অবস্থা লাভ করিবার শক্তি 
আছে ; ইহা লাভ করিলে তাহার কিরূপ অবস্থা দাড়াইবে ? সে 
আর তখন ছোটখাট একটা রামশ্যাম থাকে না; সে তখন অনন্ত 
বিস্তার লাভ করে। পূর্বের তাহার যে ক্ষুদ্র ব্যক্তিত্ব ছিল, তাহা 
একেবারে চলিয়া যায়। সে তখন অনন্ত-্বরূপ হইয়া যায় । এই 
অনন্ত বিকাশ-প্রাপ্তিই সমুদয় ধন্ধের এবং সমুদয় শিক্ষার লক্ষ্য । 
ব্যক্তিত্ববাদী যখন এই তন্বট দার্শনিক ভাবে বিন্যস্ত দেখেন, তখন 
তিনি শিহরিয়! উঠেন। কিন্তু নীতি প্রচার করিতে গিয়া তিনি 
নিজেই সেই একই তত্ব প্রচার করিতেছেন । তিনিও মানুষের 
নিংস্বার্থপরতার কোন সীমা নির্দেশ করেন না। মনে কর, এই 


অষ্টম অধ্যায়। ১৫১ 


ee স পপ টপ জা উস প্র সাপ 


পাস টি 


ব্যক্তিবাদ-মতে কোন ব্যক্তি সম্পূর্ণ অনাসক্ত হইল। তাহাকে 
তখন অপরাপর সম্প্রদায়ের পূর্ণ সিদ্ধ ব্যক্তি হইতে পৃথক্‌ 
রাখিবার উপায় কি ? সে তখন জগতের সহিত এক হইয়া যায় ; 
উহাই চরম লক্ষ্য। তবে ব্যক্তিবাদী বেচারা তীহার নিজের 
সিদ্ধান্তভিত্তিগুলিকে তাহাদের যথার্থ সিদ্ধান্ত প্যযন্ত অনুসরণ 
করিতে সাহস করেন না। নিঃস্বার্থ কর্ম্মদ্বারা মানব-জীবনের 
চরমাবস্থা এই মুক্তি লাভ করাই কম্মযোগ । প্রত্যেক স্থার্থপুর্ণ 
কাষণই স্থতরাং আমাদের সেই চরমাবস্থায় পহুছিবার প্রতিবন্ধক- 
স্বরূপ, আর প্রত্যেক নিঃস্বার্থ কর্ম্মই আমাদিগকে সেই চরম 
অবস্থার দিকে লইয়। যায় ; এই হেতু নীতিসঙ্গত ও নীতিবিরুদ্ধ 
ইহাদের এইমাত্র সংজ্ঞা কর! যায় যে, যাহা স্বার্থপর, তাহা 
নীতিবিরুদ্ধ, যাহ! নিঃস্বার্থপর, তাহাই নীতিসঙ্গত । 

বিশেষ বিশেষ কর্তব্যের কথা বলিতে গেলে কিন্তু এত সোজা 
যুক্তি ভাবে বল! চলে না। অবস্থাতেদে কণ্তব্য ভিন্ন ভিন্ন হইবে। 
একই কাধ? এক ক্ষেত্রে নিঃস্বার্থপর এবং অপর ক্ষেত্রে স্বার্থপর 
হইতে পারে। সুতরাং আমরা কেবল কর্তব্যের একটা সাধারণ 
সংজ্ঞা প্রদান করিতে পারি ; বিশেষ বিশেষ কর্তব্যকাধ্য অবশ্য 
দেশ, কাল, পাত্রভেদে ভিন্ন ভিন্ন হইবে । একদেশে এক প্রকার 
আচরণ নীতিসঙ্গত বলিয়া বিবেচিত হইবে, অপর দেশে আবার 
তাহাই অতিশয় নীতিবিগহিত বলিয়া বিবেচিত হইবে। ইহার 
কারণ, ভিন্ন ভিন্ন দেশে অবস্থা ভিন্ন ভিন্ন । আমরা দেখিতে পাই, 
সমুদয় প্রকৃতির চরম লক্ষ্যই মুক্তি, আর এই মুক্তি কেবলমাত্র 


১৫২ কন্ম-যোগ । 


পূর্ণ নিংস্বার্থপরতা হইতে লাভ হয়। আর প্রত্যেক স্বার্থশূন্য 
কাষ?, প্রত্যেক নিঃস্বার্থ চিন্তা, প্রত্যেক নিঃস্বার্থ বাক্য আমা- 
দিগকে এ আদর্শের দিকে লইয়া যায়; এই জন্যই সেই 
কা্য্যকে নীতিসঙ্গত কাৰ্য্য বলে। তুমি দেখিবে, এই সংজ্ঞাটী 
সকল ধৰ্ম্ম এবং সকল নৈতিক প্রণালী সম্বন্ধেই খাটিবে। 
নীতিতত্তবের মূল সম্বন্ধে অবশ্য বিভিন্ন দেশে বিভিন্ন ধারণা 
থাকিতে পারে । ' কোন কোন প্রণালীতে উহা কোন মহান্‌ 
পুরুষ অর্থাৎ ভগবান্‌ হইতে প্রাপ্ত বলিয়া উল্লিখিত । যদি 
তুমি সেই সকল সম্প্রদায়স্থ ব্যক্তিগণকে জিজ্ঞাসা কর, মানুষ এ 
কায করিবে কেন, মানুষ ও কায করিবে কেন, তাঁহারা উত্তর 
দেবেন, ইহা ঈশ্বরের আজ্ঞা ; কিন্তু যে মূল তত্ব হইতেই তাহারা 
ইহা.পাইয়া থাকুন না কেন, তাহাদের নীতিতত্বের মূল কথা 
‘আমার’ চিন্তা না করা, 'অহংকে ত্যাগ করা । কিন্তু তথাপি নীতি- 
তত্ব সম্বন্ধে এইরূপ উচ্চ ধারণা থাকিলেও অনেকে তাহাদের ক্ষুদ্র 
ব্যক্তিত্ব ত্যাগ করিতে ভীত । যে ব্যক্তি এইরূপে ক্ষুদ্র ব্যক্তিত্বকে 
ধরিয়া থাকিতে চায়, তাহাকে আমি বলি, এমন এক ব্যক্তির 
চিন্তা কর, যে সম্পূর্ণ নিঃস্বার্থ ; যাহার নিজের জন্য কোন চিন্তা 
নাই, যে নিজের জন্য কোন কাধ্য করে না, যে নিজের জন্য কোন 
কথ! বলে না ; এখন বল দেখি, তাহার ‘নিজ’ কোথায় ? যতক্ষণ 
সে নিজের জন্য চিন্তা করে, কার্য করে বা জ্ঞানোপার্জন করে, 
ততক্ষণই তাহার ‘নিজের’ অস্তিত্ব । কিন্তু যদি কেবল তাহার 
অপর সম্বন্ধেই-_জগতের সম্বন্ধেই জ্ঞান থাকে, তাহা হইলে সে 


অষ্টম অধ্যায় । ১৫৩ 


me cpa =. ন পাপন 
টি পা স্পিনার পিসি লী লি পরা সপ লি এও ০ EB EEE 


শা eee ae a, 


‘নিজে’ কোথায় ? তাহার 'নিজত্ব” তখন একেবারে লোপ 
পাইয়াছে। 

অতএব কম্মযোগ নিংস্বার্থপরতা বা সৎকর্ম্ম দ্বারা মুক্তিলাভ 
করিবার এক প্রণালীবিশেষ । কন্মযোগীর কোন প্রকার ধর্ম্মমত 
অবলম্বন করিবার আবশ্যকতা নাই | তিনি ঈশ্বর বিশ্বাস করুন ব! 
না করুন, কিম্বা আত্মা সম্বন্ধে অনুসন্ধান করুন বা না করুন, 
অথবা কোন প্রকার দার্শনিক বিচার করুন বা না করুন, কিছুতেই 
আসিয়া যায় না। তাহার নিজের নি-স্বার্থপরতা-লাভ-রূপ বিশেষ 
উদ্দেশ্য রহিয়াছে, আর তাহাকে নিজ চেষ্টায়ই উহ! লাভ করিতে 
হইবে। তাহার জীবনের প্রতি মূহুর্ত যেন প্রত্ক্ষান্ুভব হয়, 
কারণ জ্ঞানী বা ভক্ত মতামতের সহায়তা লইয়া যে সমস্যাসমা- 
ধানে নিযুক্ত রহিয়াছেন, তিনি কোন প্রকার মতামতের সহায়তা 
না লইয়া সেই সমস্যারই পূরণে নিযুক্ত । 

এক্ষণে প্রশ্ন আসিতেছে, এই কাধ্য কি জগতের উপকার 
করা রূপ এই ব্যাপারটা কি ? আমর! কি জগতের কোন উপ- 
কার করিতে পারি ? উপকার অর্থে পুর্ণ উপকার বুঝিলে বলিতে 
হইবে, না, কিন্তু আপেক্ষিক ভাবে ধরিলে হাঁ বলিতে হইবে। 
জগতের কোনরূপ চিরস্থায়ী উপকার করা যাইতে পারে না ; তাহা 
যদ্দি করা যাইত, তাহা হইলে ইহা আর এই জগৎ থাকিত না। 
আমর! পাঁচ মিনিটের জন্য কোন ব্যক্তির ক্ষুধা নিবারণ করিতে 
পারি, কিন্তু সে আবার ক্ষুধার্ত হইবে । আমরা মানুষকে যাহা 
কিছু সুখ দিতে পারি, তাহ ক্ষণস্থায়ী মাত্র । কেহই এই নিত্য 


১৫৪ কর্ম-যোগ । 


বালি | পি পলি রা, সিএ জন pe 2 pan a 


আবর্তনশীল স্থখছুঃখরাশিকে একবারে চিরকালের জন্য দুর 
করিতে পারে না। জগৎকে কি কোন স্বখরাশি নিত্য কালের জন্য 
দেওয়া যাইতে পারে ? না, তাহা ত দেওয়া যাইতে পারে না। 
সমুদ্রের একস্থান নিম্ভাবাপন্ন না করিয়া তুমি একটী তরজও উদ্ধা- 
পিত করিতে পারিবে না। জগতের অন্তর্গত শক্তিরাশির সমষ্টি বরা- 
বর সমান_ সর্বদাই সমান। উহাকে বাড়ানও যায় না, কমানও 
যায় না। বর্তমান কাল পর্য্যন্ত জ্ঞাত মনুষ্যজাতির ইতিবৃত্ত দেখ । 
সেই পুর্ব্বের স্যায়ই সুখ দুঃখ, সেই পূর্বের স্যায়ই পদের তার- 
তম্য--কেহ ধনী কেহ দরিদ্র, কেহ উচ্চপদস্থ কেহ নিম্বপদস্থ, 
কেহ সুস্থ কেহ বা অসুস্থ । প্ৰাচীন ইজিপ্টবাসী অথবা গ্রীক বা 
রোমানদের যে অনস্থা ছিল, আধুনিক আমেরিকানদের সেই 
‘অবস্থা । জগতের ইতিহাস আমাদের যতটা জানা আছে, তাহাতে 
দেখিতে পাই, মনুষ্যের অবস্থা বরাবর একই প্রকার । কিন্তু 
আবার ইহাও দেখিতে পাইতেছি যে, এই সুখ দুঃখের ভিন্নতার 
সঙ্গে সঙ্গে উহ! কমাইবার চেষ্টাও বরাবর রহিয়াছে । ইতিহাসের 
প্রত্যেক যুগেই সহত্র সহজ্র নরনারীর কথ৷ পাওয়া যায়, ধাহারা 
অপরের জীবনের পথ মস্থণ করিবার জন্য চেষ্টা করিতেছেন । 
ই"হার। কিন্তু কখনই এ বিষয়ে কৃতকাধ্য হইতে পারেন নাই। আমরা 
বল্‌্কে (13811) একস্থান হইতে আর একস্থানে তাড়াইয়া লইয়া 
যাওয়ারূপ খেলাই করিতে পারি। আমরা শরীর: হইতে কষ্ট 
তাড়াইলাম, উহ! মনে গিয়া আশ্রয় লইল। ইহা ঠিক দাস্তের 
(Dante) সেই নরকচিত্রের ম্যায় -_কৃপণদিগকে রাশিকুত সুবর্ণ 


অষ্টম অধ্যায়। ১৫৫ 


কি শা পি লি সি লিন কলি চস আম 


দেওয়া হইয়াছে। | তাহার পাহাড়ের উপর উহা ঠেলিয় তুলিতেছে, 
আবার উহা গড়াইয়া নীচে পড়িতেছে । এইরূপে এই চক্র ঘুরি- 
তেছে। সত্যযুগ সম্বন্ধে যে সকল কথা বলা হয়, সে সমস্তই স্কুলের 
ছেলেদের জন্য সুন্দর গল্প হইতে পারে, কিন্তু উহা তাহা হইতে 
কোন অংশে উৎকৃষ্ট নহে। যে সকল জাতি এই সত্যযুগের 
স্বপ্ন দেখে, তাহারাই আরও ইহ! ভাবিয়া থাকে যে, এ সময়ে 
তাহাদেরই সর্বাপেক্ষা ভাল হইবে । এই সত্যযুগ সম্বন্ধে ইহাই 
সব্ববাপেক্ষা অদ্ভুত নিঃস্বার্থভাব ! 

তাহা হইলে এই সিদ্ধান্ত হইল যে, আমরা এই জগতের 
সখ বৃদ্ধি করিতে পারি না, এইরূপ আমরা ইহার দুঃখও 
বাড়াইতে পারি না। জগতের ব্যক্ত শক্তিসমন্তি সর্বদাই 
সমান। আমরা কেবল উহাকে এদিক হইতে ওদিকে এবং 
ওদিক্‌ হইতে এদিকে ঠেলিয়া দিতেছি মাত্র, কিন্তু উহ! 
চিরকালই একরূপ থাকিবে, কারণ, এইরূপ থাকাই উহার 
স্বভাব। এই জোয়ার ভীঁটা, এই উঠা নাম! ইহার স্বভাব । 
মৃত্যুশুন্ত জীবন বলা যদি সঙ্গত হয়, তবেই আমরা উথ্থানকে 
পতন হইতে পৃথক্‌ করিতে পারি। মৃত্যুশুন্য জীবন বৃথা 
বাক্যমাত্র । কারণ, জীবন অর্থে নিয়ত মৃত্যু। এই আলোটা 
ক্রমাগত পুড়িতেছে ; ইহাই উহার জীবন। যদি তুমি জীবন 
প্রার্থনা কল্প, তাহা হইলে তোমাকে প্রতি মুহূর্তে মরিতে 
হইবে। উহা কেবল একই জিনিষের দুইটী বিভিন্নরূপ, বিভিন্ন- 
দিক্‌ হইতে দুষ্ট মাত্র ; উহার একই তরঙ্গের উত্থান ও পতন- 


০ সি শ্বাস পাল বা 


১৫৬ কনম্ম-যোগ 


স্বরূপ এবং উহাদের দুইটাকে একত্র করিলেই তবে একটা অখণ্ড 
বস্তু হয়। একজন পতনের দিকট দেখেন, দেখিয়া ছুঃখবাদী 
হন। অপরে উত্থানের দিকটা দেখেন, দেখিয়া স্থখবাদী হন । 
বালক বিদ্যালয়ে যাইতেছে, বাপ মা তাহার সমুদয় ভার 
লইয়া আছেন; তখন সকলই তাহার পক্ষে সুখকর প্রতীয়মান 
হয়। তাহার অভাব খুব সামান্য, সে একজন খুব হুখবাদী 
হয়। কিন্তু বৃদ্ধ, যিনি অনেক ঠেকিয়াছেন, তিনি অপেক্ষাকৃত 
শান্ত হইয়াছেন। এইরূপে প্রাচীন জাতিরা, যাহারা চতুদ্দিকে 
কেবল পুর্বব গৌরবের ধ্বংসাবশেষ দেখিতেছে, নূতন জাতি 
অপেক্ষা অপেক্ষাকৃত কম আশাসম্পন্ন । ভারতবষে একটা চলিত 
কথা আছে, ‘যাহ! হাজার বছর সহর তাহাই আবার ভাজার বছর 
বন। এই পরিবর্ধন চলিয়াছেই । লোকে এই চিত্রের যখন 
যে দিক্‌ দেখে, তখন সে সেইরূপ, হয় স্রখবাদী নয় ছুঃখবাদী হয়। 

এক্ষণে আমরা সাম্যভাব সম্বন্ধে বিচার করিব। এই 
সত্যযুগের ধারণা অনেকের পক্ষে কাধা করিবার মহা প্ররোচক- 
স্বরূপ হইয়াছে । অনেক ধর্ম্মই ইহ! তাহাদের ধর্ম্মের এক 
অঙ্গন্বরূপ প্রচার করিয়া থাকেন। তাহাদের ধারণা, ঈশ্বর 
জগতের শাসন করিতে আসিতেছেন, তিনি আসিলে তখন 
আর লোকের ভিতর কোন অবস্থার প্রভেদ থাকিবে ন। 
যাহার ইহা প্রচার করে, তাহারা অবশ্য গোঁড়া মাত্র, কিন্তু 
তাহারা যে খুব অকপট, তদ্বিষয়ে কোন সন্দেহ নাই। খ্রীষ্টধর্ম্মও 
এই গোঁড়ামী দ্বারাই প্রচারিত হইয়াছিল, তাহাতেই গ্রাক এবং 


অস্টম অধ্যায়। ১৫৭ 


ema TAT সপ haat সী war সা লী সলিল | জল হাতা লতি সাদি A লা পাতি লতি সী সপ জলি লী শি শালা লা বিটি 
er hr সরলা 


রোমক দাসগণ উহার প্রতি এত আরুষ্ট হইয়াচিল। তাহারা বিশ্বাস 
করিয়াছিল, তাহাদিগকে আর দাসত্ব করিতে হইবে না, তাহারা 
যথেষ্ট পরিমাণ খাইতে পরিতে পাইবে; তাহাতেই তাহারা শ্রীষ্ট- 
ধর্মের ধ্বজার চতুর্দিকে সমবেত হইয়াছিল। যাহার! প্রথমে উহ 
প্রচার করিয়াছিল, তাহারা অবশ্য গৌড়! অজ্ঞ ছিল, কিন্তু তাহারা 
প্রাণের সহিত উহা বিশ্বাস করিত। বর্তমান কানে উহাই সাম্য, 
স্বাধীনতা ও ভ্রাতৃভাবের আকার ধারণ করিয়াছে। ইহাও 
গৌড়ামি। এই সাম্যভাব জগতে কখন হয় নাই এবং কখন 
হইতেও পারে না। কি করিয়া জগতে এই সাম্যভাব হইবে ? 
তাহা হইলে যে জগতে মৃত্যু উপস্থিত হইবে। জগতের উৎপত্তি ও 
স্থিতির কারণ কি? বৈষম্যভাব। জগতের আদিম অবস্থা-_প্রলয়া- 
বস্থায়ই সম্পূর্ণ সাম্যভাব থাকে । এই সকল বিভিন্ন শক্তির তবে 
কিরূপে উদ্ভব হয় ? বিরোধ, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্িতাই এই 
সকল শক্তির উত্তব। মনে কর, যদি এই ভৌতিক পরমাণুগুলি 
সম্পূর্ণ সাম্যাবস্থায় থাকে, তাহা হইলে কি সৃষ্টি থাকিবে? আমরা 
বিজ্ঞানের দ্বার জানিতে পারি, তাহা হইতে পারে না। জল 
নাড়িয়| দাও, তুমি দেখিবে, প্রত্যেক জলবিন্দু আবার স্থির হইবার 
চেষ্টা করিবে, একটা আর একটার দিকে দৌড়িয়া যাইবে । 
এইরূপেই এই জগৎপ্রপঞ্চ উৎপন্ন হইয়াছে । আর এতদন্তর্গত 
সকল পদার্থই তাহাদের নষ্ট সাম্যভাব পুনঃপ্রাপ্তির চেষ্টা করি- 
তেছে। আবার বৈষম্যাবস্থা আসিবে; তাহা হইতেই আবার এই 
সষ্টিরূপ মিশ্রণের উৎপত্তি হইবে । বৈষম্যই জগতের ভিত্তি । 


শশা পা শরিক a ত সি 


১৫৮  কর্ম-যোগ | 


১০০০৪৪০2888 


আবার সৃষ্টির প পক্ষে যেমন ; সাম্যভাব-বিনাশকারী শক্তির প্রয়োজন, 
তজ্রাপ সাম্যভাবস্থাপনকারী শক্তিরও প্রয়োজন । 

সম্পূর্ণ সাম্যভাব--যাহার অর্থ সমুদয় প্ৰতিদ্বন্দী শক্তিগুলির 
সম্পূর্ণ সামঞ্জস্য, তাহা! জগতে কখনই হইতে পারে না। এই অবস্থা 
উপস্থিত হইবার পূর্বেবই জগৎ শীতল হইয়া একটা স্থৃবৃহত্ হিম- 
রাশিতে পরিণত হইবে, আর এখানে কেহই থাকিবে না । অত- 
এব আমরা দেখিতেছি, এই সত্যযুগ অথবা! সম্পূর্ণ সাম্যতাব-_ 
এই সকল অবস্থাঁ_শুধু যে এই জগতে অসম্ভব, তাহ! নহে, কিন্তু 
যদি আমর! সম্পূর্ণরূপে এ অবস্থা আনয়নে কৃতকাধ্য হইতে পারি, 
তবে তাহ! সেই প্রলয়ের দিন সন্নিহিত করিয়া দিবে । তার পর, 
আবার মানুষের মস্তিক্ষের মধ্যে, পরস্পর ভিন্নতা রহিয়াছে। মানুষে 
মানুষে প্রভেদ করে কিসে ? মস্তিক্ষের ভিন্নতা । আজকালকার 
দিনে পাগল ছাড়া আর কেহই বলিবে ন! যে, আমরা সকলে এক- 
রূপ মস্তিষ্কের শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছি । আমরা জগতে 
সকলেই বিভিন্ন শক্তি লইয়া! আসিয়াছি। কেহ বড়, কেহ বা 
ছেট লোক হইয়া আসিয়াছি, ইহা অতিক্রম করিবার যো মাই। 
আমেরিকান ইগ্ডিয়ানগণ সহজ্স সহস্র বৎসর ধরিয়া এই দেশে বাস 
করিতেছিল, আর তোমাদের পুর্ব পুরুষ যাঁহার৷ আসিয়াছিলেন, 
তাহার অতি অল্পসংখ্যক ছিলেন। যদি আমরা সকলেই সমান 
হই, তবে এ প্রতেদ আসিল কোথা হইতে ? যদি আমরা সকলে 
সমান হই, তবে ইগ্ডিয়ানরা কেন নানা প্রকার উন্নতি করিল না ? 
কেনই বা নগরাদি নিৰ্ম্মাণ করিল না; কেনই বা তাহার! চিরকাল 


অষ্টম অধ্যায় । ১৫৯ 


এ সিতকআলশসম 
সদ লন) Nea Nap ™ waa পট উহ উস পি 


বনে বনে শিকার করিয়া বেড়াইল ? বিভিন্ন প্রকার মস্তিষ্ক ও 
বিভিন্ন প্রকারের পূর্বব সংস্কারসমষ্টি আসিয়া এবং কাৰ্য্য করিয়াই 
এই ব্যাপার সাধন করিয়াছিল। সম্পূর্ণ সাম্যভাব অর্থে মৃত্যু । 
যতদিন এই জগৎ থাকিবে, ততদিন বৈষম্য ভাব থাকিবে ; যুগ- 
চক্র যখন শেষ হইয়া যাইবে, তখনই সত্যযুগ আসিবে । তাহার 
পূর্বেব সাম্যভাব আসিতে পারে না। তাহা হইলেও এই সাম্য- 
ভাবের ধারণা আমাদের পক্ষে এক প্রবল কাধ্যে প্রবৃতিদায়িনী 
শক্তি । যেমন স্ষ্টির পক্ষে এই বৈষম্যের উপযোগিতা আছে, 
সেইরূপ উহাকে কমাইবার চেষ্টারও উপযোগিতা আছে । বৈষম্য 
না থাকিলে স্থষ্টি থাকিত না । আবার যুক্তিলাভের ও ঈশ্বরসন্নি- 
ধানে যাইবার চেষ্টা না থাকিলেও স্বষ্টি খাকিত না। এই ছুই, 
শক্তির তারতম্যেই মানবের মধ্যে বিভিন্ন প্রকার অভিসন্ধি 
আসিয়া থাকে, আর ইহারা চিরকালই বিদ্যমান থাকিবে। 

এই চক্রের ভিতরে চক্র--এ বড় সর্বনেশে যন্ত্র। ইহার 
ভিতরে হাত দিলেই বস্‌ আমরা গেলাম । আমাদের মধ্যে প্রত্যে- 
কেই ন্ডাবি যে, কোন বিশেষ কর্তব্য সমাধা হইয়া গেলেই আমরা 
বিশ্রাম লাভ করিব, কিন্তু তাহার খানিকটা করিবার পূর্বেবই 
আর একটা যেন মুখিয়ে আছে দেখিতে পাওয়া যায়। এই যন্ত্র 
আমাদের সকলকেই টানিয়া লইয়া যাইতেছে । ইহা হইতে বাঁচি- 
বার দুটা মাত্র উপায় আছে £__একটা--এই যন্ত্রের সহিত সংঅব 
একেবারে ছাড়িয়া দেওয়া, উহাকে চলিতে দাও, তুমি একধারে 
সরিয়া দাড়াও । বাসনা সব ত্যাগ কর ইহা বল! খুব সহজ, কিন্তু 


১৬০ কন্ম-যোগ । 


সত সিস্ট সস সী পপ উস পা ৯ লা শপ াস্টি এ পিসি at Le পলক পিতাকে পিক শালি সি ed ৯ শি স্লিপ ছি পিসির WD EO সা লীগ পি 5 


করা একরূপ অসম্ভব । দুকোটি লোকের ভিতর একজন পারে 
কি না, বলিতে পারি না । অপর উপায় এই জগতে ঝাঁপ দিয়! 
কম্মের রহস্য অবগত হওয়া, উহাকেই কম্মযোগ বলে। পালাইও 
না; উহারই ভিতরে দাঁড়াইয়া কর্ম্মের রহস্য শিখ। কর্মের 
দ্বারাই আমরা কম্মের বাহিরে যাইব । এই যন্ত্রের মধ্য দিয়াই 
বাহির হইবার পথ। 
আমরা এক্ষণে দেখিলাম, এই কন্মকি। সংক্ষেপে সমুদয় 
বলিতে গেলে বলিতে হইবে, এই কন্ম সর্বদাই চলিবে, আর 
যীহার! ঈশ্বরে বিশ্বাস করেন, তাহারা সহজে বুঝিতে পারিবেন যে, 
ঈশ্বর এমন একজন অসমর্থ পুরুষ নন যে, তিনি আমাদের নিকট 
হইতে সাহায্যের প্রার্থী । দ্বিতীয়তঃ, এই জগৎও চিরকাল 
চলিবে । আমাদের স্মরণ রাখিতে হইবে বে, আমাদের গন্তব্য- 
স্থান মুক্তি, আমাদের লক্ষ্য নিংস্বার্থপরতা৷। কনম্মযোগমতে কম্মের 
দ্বারা আমাদিগকে এ চরম স্থান লাভ করিতে হইবে, এই জন্যই 
আমাদের কম্মরহস্য-জ্ঞানের প্রয়োজন । সমুদয় জগৎকে সম্পূর্ণ 
রূপে সখা করিবার ইচ্ছারূপ মনোভাব গোৌড়াদের পক্ষে « কার্য্য- 
প্রবৃত্তির উত্তেজক বলিয়া ভাল হইতে পারে, এই মুখোপযোগী 
ধারণা সকল প্রাচীন কালে হয়ত খুব উপকার করিয়াছিল, কিন্তু 
আমাদের এটা জানা উচিত যে, উহাতে ভাল যেমন তেমনি মন্দও 
হইয়াছে । কৰ্ম্মযোগী জিজ্ঞাসা করেন, কম্ধ করিবার জন্য তোমার 
কোন অভিসন্ধির প্রয়োজন কি ? অভিসন্ধি তোমাকে যেন স্পর্শ 
না করে। তোমার কন্মেই অধিকার, ফলে অধিকার নাই। “কম্মণ্যে- 


অষ্টম অধ্যায় । ১৬১ 


~ শি স্পা পপ ক পর ae পিস | সি আপ Ta A mae পি পটল পা শিপ 
En 


বাধিকারস্তে মা ফলেমু কদাচন।” কৰ্ম্মযোগী বলেন, মানুষ 
এবিষয়ে আপনাকে শিক্ষিত করিতে পারে । যখন লোকের উপকার 
করিবার ইচ্ছা তাহার মজ্জাগত হইয়া যাইবে, তখন তাহার বাহিরের 
অভিসন্ধির আর কোন প্রয়োজন থাকিবে না । লোকের উপকার 
আমরা কেন করিব % উহা আমার ভাল লাগে বলিয়৷ ; তার 
পর আর কোন প্রশ্ন জিজ্ঞাসা করিও না । ভাল কায কর, কারণ 
ভাল কায করা ভাল। কম্মযোগী বলেন, যে স্বর্গে যাইবে বলিয়া 
সৎকর্শ্ম করে, সে আপনাকে বদ্ধ করিয়া ফেলে । অভিসন্ধিযুক্ত 
হইয়! যে কায করা যায়, তাহা আমাদের চরম লক্ষ্য মুক্তির দিকে 
না লইয়া গিয়া আমাদের চরণে আর একটা শৃঙ্খল পরাইয়া দেয়। 
যদি আমরা মনে করি, এই এই কর্ম্ম দ্বারা আমরা স্বর্গে যাইব, 
তাহা হইলে আমরা স্বর্গ-নামক একস্থলে আসক্ত হইব । আমা- 
দিগকে স্বর্গে গিয়া স্বর্গন্থখ সমুদয় ভোগ করিতে হইবে ; উহা 
আমাদের পক্ষে আর একটা বন্ধনস্বরূপ হইবে। 

অতএব, একমাত্র উপায়-_সমুদয় কন্মের ফল ত্যাগ কর, 
অনাসক্ত হও । এইটা জানিয়া রাখ যে, আমরা জগৎ নহি ; 
আমরা বাস্তবিক শরীর নহি, আমরা বাস্তবিক কার্য্য করি না। 
আমরা আত্মা-_আমরা অনন্তকাল ধরিয়া বিশ্রাম ও শান্তিসুখ 
সম্ভোগ করিতেছি । আমর! কেন কিছুর দ্বারা বন্ধ হইব ? আমা- 
দের রোদনের কোন কারণ নাই, আত্মার পক্ষে কীদিবার 
কিছুই নাই। এমন কি, অপরের দুঃখে সহানুভূতিসম্পন্ন হইয়াও 
আমাদের কাঁদিবার কোন প্রয়োজন নাই । আমরা এইরূপ কায় 

১১ 


১৬২ কম্ম-যোগ । 
কাটনা ভালবাসি বলিয়াই আমরা কল্পনা করি যে, ঈশ্বর তাহার 
সিংহাসনে বসিয়া এইরূপে কীদিতেছেন। এরূপ ঈশ্বর আমাদের 
লাভ করিবার উপযুক্ত নহেন। ঈশ্বর কীদিবেনই বা কেন? 
ক্রন্দন ত বন্ধনের চিহ্ন--দুর্ববলতার চিহ্ন । একবিন্দুও চক্ষের 
জল যেন না পড়ে। এইরূপ হইবার উপায় কি ? “সম্পূর্ণ অনা- 
সক্ত হও” বলা খুব ভাল বটে, কিন্তু হইবার উপায় কি? আমরা 
অন্য অভিসন্ধি-শূন্য হইয়া যে কোন সৎকার্য্য করি তাহা আমাদের 
পদে একটা নূতন শৃঙ্খলস্বরূপ না হইয়া বরং যে শৃঙ্খলে আমর! 
বদ্ধ রহিয়াছি, তাহারই একটা গাঁট ভঙ্গই করিয়া থাকে । আমরা 
প্রতিদানের চিন্তাশৃন্ত হইয়া জগতে যে কোন সৎচিস্তা প্রেরণ 
করি, তাহ! সঞ্চিত হইয়া থাকিবে-_আমাদের বন্ধন-শৃঙ্খলের একটা 
গীট ভাঙ্গিয়া দিবে এবং আমাদিগকে ক্রমশঃই পবিভ্রতর করিতে 
থাকিবে, যতদিন না আমর! পবিত্রতম মনুয্যরূপে পরিণত হই । 
কিন্তু ইহ! লোকের নিকট যেন কেমন অস্বাভাবিক ও দার্শনিক 
রকমের বোধ হয়, উহ! যেন কোন কাধ্যকর নহে । আমি গীতার 
বিরুদ্ধে অনেক তর্ক পড়িয়াছি, অনেকেই তর্ক তুলিয়াছেন-_অভি- 
সন্ধি ব্যতীত কাৰ্য্য হইতে পারে না। ইহার! গোড়ামি দ্বারা প্রব- 
ভিত কাৰ্য্য ব্যতীত অন্য কোনরূপ কাৰ্য্য দেখেন নাই ; এই জন্যই 
তাঁহারা এইরূপ বলিয়া থাকেন। 

আমি অল্প কথায় আপনাদের নিকট এমন এক লোকের কথা 
বলিব, যিনি ইহা কার্ম্যে পরিণত করিয়াছিলেন । বুদ্ধদেবই 
এই কৰ্ম্মযোগী ; একমাত্র তিনিই ইহা সম্পূর্ণরূপে কার্ষ্যে 


অষ্টম অধ্যায় । ১৬৩ 


সাপ রি এস, ওসি করল a সলাত আর | শাসিত পি কিস শসা ১ DN পি te ee বাশ শি পাস লি পিতা area তা তা Ee nar জনি কাটি দির a, এ সহ লি এ পল শন টিপস ৯ 


পরিণত করিয়াছিলেন | বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষ- 
গণের সকলেরই কার্ষ্যে প্রবৃত্তির কারণ ছিল--বাহিরের অভি- 
সন্ধি! তিনি ব্যতীত জগতের সমুদয় মহাপুরুষকে দুইভাগে 
বিভক্ত করা যাইতে পারে,_একদল বলেন, আমরা ঈশ্বর, 
জগতে অবতীর্ণ হইয়াছি; অপর দল বলেন, আমরা ঈশ্বর-প্রেরিত; 
উভয়েরই কার্যের প্রেরণাশক্তি বাহির হইতে আইসে। আর 
তাহার! যতদুর অধ্যাত্মিক ভাষা ব্যবহার করুন না কেন, তাহারা 
বহিজ্জগৎ হইতেই তাহাদের পুরস্কার আশা করিয়া থাকেন। 
কিন্তু মহাপুরুষগণের মধ্যে বুদ্ধই একমাত্র বলিয়াছিলেন, “আমি 
ঈশ্বর-সন্বন্ধে তোমার ভিন্ন ভিন্ন মত শুনিতে চাই না। আত্মা- 
সম্বন্ধে সুন্মম সূন্ম মতামত বিচার করিবার আবশ্যক কি ? সৎ 
হও ও স্ৎকাধ্য কর। ইহাই তোমাকে-_যাহাই সত্য হউক না, 
তাহাতে লইয়া যাইবে |” 

তিনি সম্পূর্ণরূপে সর্বপ্রকার অভিসন্ধিবর্জিত ছিলেন, আর 
কোন্‌ মানুষ তাহ! অপেক্ষা অধিক কাধ্য করিয়াছিলেন ? ইতি- 
হাসে এমন একটা চরিত্র দেখাও, যিনি সকলের উপরে এতদূর 
গিয়াছেন। সমুদয় মনুস্যজাতি কেবল এইরূপ একটামাত্র চরিত্র 
প্রসব করিয়াছে-_-এতদুর উন্নত দর্শন,_এমন সহানুভূতি-_এই 
শ্রেষ্ঠ দার্শনিক, এই সর্বশ্রেষ্ঠ দর্শন প্রচার করিতেছেন, আবার 
অতি নিন্মতম প্রাণীর উপর পর্যন্ত সহানুভূতি প্রকাশ করিয়া- 
ছেন অথচ লোকের নিকট কোন দাবী দাওয়া নাই। 
তিনি আদর্শ 'কর্ম্মযোগী ; তিনি সম্পূর্ণ অভিসন্ধিশুন্য হইয়! 


৯৬৪ কম্ম-যোগ । 


পপ সি 


সিস্ট স্পা পপর সর অর রস ই জি রস সস ছি ২৬ ৯ 


কার্য করিয়াছিলেন ; আর মনুষ্যজাতির ইতিহাস দেখাইতেছে, 
বত লোক জগতে জন্মিয়াছেন, তিনি তাহাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ; 
তাহার সহিত আর সকলের তুলনা হয় না, তিনিই হৃদয় ও মস্তিক্ষের 
সম্পূর্ণ সামঞ্জস্তভাবের উদাহরণ, আত্মশক্তির শ্রেষ্ঠতম বিকাশ । 
জগতে যত সংস্কারক জন্মাইয়াছেন,তাহাদের মধ্যে তিনিই সর্ববশ্রেষ্ঠ। 
তিনিই প্রথম সাহসপুর্ববক বলিয়াছিলেন, “কোন প্রাচীন হস্ত- 
লিপি পুথিতে কোন বিষয় লেখা আছে বলিয়া, তোমার জাতীয় 
বিশ্বাস বলিয়া অথবা তোমার বাল্যাবস্থ। হইতেই তুমি বিশেষ কোন 
বিশ্বাসে গঠিত হইয়া বলিয়া কোন বিষয় বিশ্বাস করিও না; 
কিন্তু বিচার করিয়া দেখ, তার উপর বিশেষরূপ বিশ্লেষণ করিয়া 
যদি দেখ, সকলের পক্ষে উহা উপকারী, তবে উহাতে বিশ্বাস কর, 
এ উপদেশমত জীবন যাপন কর এবং অপরকে এ উপদেশানুসারে 
জীবন যাপন করিতে সাহায্য কর!” 

যিনি অর্থ বা অন্য কোনরূপ অভিসন্ধিশুন্য হইয়া কাধ্য করেন, 
তিনিই সর্বাপেক্ষা! উত্তমরূপে কাৰ্য্য করেন আর মানুষ যখনই ইহা 
করিতে সমর্থ হয়, তখন সেও একজন বুদ্ধ হইয়া যাইবে এবং 
তাহার ভিতর হইতে এরূপ কাধ্যশক্তির প্রকাশ হইবে, যাহাতে 
জগতের অবস্থা সম্পূর্ণরূপে পরিবর্ত্তিত করিয়া ফেলা যাইতে 
পারে। ইহাই কন্মযোগের আদর্শ । 


সমাপ্ত । 


